বিলাত ভ্রমণ ৫. 
29779, 


প্রথম ভাগ 


বিলাতের পথে 


. - ডাক্তার শ্রীইন্দুমাধব মল্লিক এম এ, এম ডি, 


মুল্য দশ আন! 


বিষয়। 

বিলাঁতের পথে 

কলম্বো তত 
এছেন্‌ বন্দর 

লোহিত সমুদ্র ও সুয়েজ ব্নার 
স্ুয়েজের খাল . হত 
সৈয়দ বন্দর * 
সৈয়দ বন্দর তত 
ভূদখ্যস্থমাগর ও মিশরদেশ "১ 
ভূমধ্যস্থ সাগর 

ভূমধাস্থ সাগর 

বিলাতি জাহাজে 

মাসেল প্র তত 
ফরাসী দেশের চিত্রশাল| ...১ 
প্যারীর পথে 

প্যাণী নগর 

পারী নগর 5 
ফরাপী দেশের আঁধুনিক ইতিহাস 
পারী হইতে লগ্ডনে 
ইংলিশ চেনেল 

উপসংহার - নর 


সুচী। 


পৃষ্ঠা। 


**ত *, ১৪ 
5১০ 5৮০ ২১ 
০০৯ কতা ২৮ 


৩৮ 


১০০ তত ৫৮ 


৮৫ 

১৬১ 

৮৮৪ ১০৮ 

০১৪ ৭৪4 ১১৬ 
*তগ হত ১৩৫ 
হতত ৮ ১৪১ 
তত 5৫৫ ১৪৯ 


৫৩ 


বিলাত ভ্রমণ ৫. 
29779, 


প্রথম ভাগ 


বিলাতের পথে 


. - ডাক্তার শ্রীইন্দুমাধব মল্লিক এম এ, এম ডি, 


মুল্য দশ আন! 


প্রকাশক 
শ্রীমণিলাল গঙ্গোপাধ্যায়, , 
ইওিয়ানু পান্িশিং হাউস, . 
২২, কর্ণওয়ালিস্‌ ট্রাট, কলিকাত1। 


কান্তিক প্রেস 


৯০, কর্ণওয়ালিস ই্রাট, কলিকাতা! 
শ্রীহরিচরণ সাগসা দ্বার! মুদ্রিত। 


ভূমিকা । 


মুহৃধর শ্রীযুক্ত ইন্দুমাধব মল্লিক মহাশয়ের নাম দেশ-বিশ্রুত 9 
নানাগুণে তিনি দেশবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছেন। সাহিত্যাক্ষেত্রেও 
তাহার গুণপনার পরিচয় ইতিপূর্যে বঙ্গসাহিত্যপাঠকমাত্রেই তীহার 
প্রীত প্চীনভ্রমণ”কাহিনী এবং হন্তান্ক ললিত রচনায় প্রাপ্ত হইঙ্জাছেন-- 
সুতরাং নৃতন ক্ষরিয়! ইঠদুবাবুর পরিচয় অনাবশ্যক । 

সুন্দর গিনিস চিরকালই সুন্দর ) যে সেই সুন্দর জিনিসকে হাতে 
করিয়া তুলিয়া অন্তকে উপহার দিতে পারে তাহারই পরম সৌতাগ্য। 
এ ক্ষেত্রে আমিও ইন্দুবাবুর ভাবসৌন্দধ্যের বহনভার এবং সাধারণসমক্ষে 
তাহাকে উদবাটিত করিবার অধিকার প্রাপ্ত হইয্সা আপনাকে সৌভাগ্যবান 
বিবেচনা করিতেছি। আলোচা গ্রন্থে যাহা সুন্দর বলিয়া আমার নিকট 
প্রতিভাত হইয়াছে পাঠকের সম্মুখে আমি তাহাই সংস্থাপন করিব-- 
পাঠকগণ বিচার করির! দেখিবেন তাছা বথার্থ সুন্দর কি না। 

ইন্দুবাবুর রচনায় একট! আবরণহীন স্বচ্ছ সরলভাব আছে যাহা 
প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কোথাও ভাষার অনাবস্ক 
, আড়র নাই, ঘুরাইয়! ফিরাইয়া বলিবার চেষ্ট! নাই-_কষ্টকপ্ননামাত্রও 
নাই, ইন্দুবাবু যাহা বলেন তাহা সোজা গিয়। পাঠকের প্রাণে লাগে । 
ছুঃখের অকপট একবিনদু অশ্রপাতে যে ভাব ব্যক্ত হয় কৃত্রিম সহত্র 
চীৎকার ক্রন্দনধ্বনিতেও তাহা হয় না। ইনদুবাবুর রচনা এই স্বাভাবিক 
সরল দৌন্দর্য্যে সমুজ্জল। 

১৯০৯৭ নিক এড ডলি ভাবসেনর্যে মণ্ডিত 


চে - 


করিতে ইন্দুবাবু অদ্বিতীয়। সাধারণতঃ যাহ! আমাদের চক্ষু এড়াইযা যাঁর 
ইন্দুবাবু তাহাতে সৌন্র্ধা দেখেন এবং নানাভাবে সমস্ত প্রাণ দি! তাহাকে 
ব্যক্ত করেন। জীবনের সামান্ত সামান্ঠ ঘটনা সখছুঃখের ছায়ালোকপাতে 
অনেক সময়ে আমাদের অন্তরে এমন্‌ একটি ভাবের লহরী ছুটাইয়৷ দেয় 
যাহ! জগতের ইতিহাসের অতি বৃহৎ ঘটনায়ও আমরা উপলব্ধি করি না । 
শিশুর খেলাবৃল! হাসিকান্না, জননীর শ্নেহচুষন স্েহদৃষ্টি, যুবকযুবতীর 
সামান্ সম্ভাষণ আলাপনের মধ্যে যে সৌনরধ্য আছে তাহা ভাবোদ্দীপনার 
অনেক সময়ে আগ্রার তাজ কিন্বা ঈজিপ্টের পিরামিড্কেও পরাভব করে। 
এই দৌন্দর্ধা অবলোকন, ইহার অহভূতি এবং ইহার প্রকাশ-ক্ষমতাতেই 
ই্ুবাবুর কৃতিত্ব। গ্রন্থের নানাস্থল উদ্ধত করিয়! পাঠককে ইন্দুবাবুর 
এই কৃতিত্বের অনেক পরিচয় দিতে পারিতাম, কিন্তু বাহুল্যভয়ে কেবলমাত্র 
গ্রন্থের প্রারস্তের একস্থল উদ্ধত করিয়াই ক্ষান্ত রহিলাম। গ্রন্থের ৪এর 
পৃষ্ঠায় আছে-- 
বন্দরে পৌঁছিবামাত্রই একটি অতি মনোহর স্থুরে বিদেশী ভাষায় 
গান শুনিলাম 'টারারারা ডম্‌ বি আই”_-“টারারার! ডম্‌ বি আই/1 
*এর মানে কিছু জানি না, তবে ক্যাবিনের জানালা দিয়! মুখ বাড়াইয়া 
দেখিলাম,-কতকগুলি কালে! কালো নগ্মৃত্তি ছেলে ছোট ছোট ভেলায় 
চড়িয়। এ গানটি গাইতে গাইতে এবং বগল বাজ।ইতে বাজাইতে আমাদের 
দিকে আসিতেছে । আশ্চর্য্য হইয়া দেখিতে দেখিতে শুনিলাম বলিতেছে-_- 
1 26 [0097 2-80178 016 কাছগাজ। 06 টি ]া)৪-৮ 
0১00৮ 2667 11000 5০5 5৮10 01:9,--অর্থাৎ, ছু-আনি সিকি 
আপনার! ম! জলে ফেলিয়া দিন, আমর! ছোট ছেলের! সীতার দিয়ে 
তাহা তুলিয়। লইব।” অনেকে ফেলে দিতে লাগলেন আর তাহারা 
ডুব দিয়ে মাছের মত সীতার দিতে দিতে তুলে নিতে লাগিল? একটিও 


স্কিল 1 1 টি ররর এস হত সারা এনএ রা সর্দার স্তর 2: 


তাহ 


উচু থেকে সমুদ্রে ঝাপ দিতে লাগিল। যাঁ সিকি ছু-আনি পাঁর, মুখের 
ভিতর জিবের তলায় রাখে ।” ইত্যাদি। 
অন্ত কেহ হইলে এই ঘটনাটিকে সামান্ত তুচ্ছ অকিঞ্চিৎকর জ্ঞানে 
উপেক্ষা করিতেন, কিন্তু ইহার মধ্যে যে একটি স্বাভাবিক সরল সৌন্দর্য্য 
আছে তাহা ইন্দুবাবুর সৃষ্টি এড়াইয়! যাইতে পারে নাই। 
প্রাকৃতিক দৃশ্ঠবর্ণনায়ও ইন্দুবাবুর কবিত্ব তীহার লেখনীমুখ হইতে 
কুটি বাহির হইয়াছে । এখানেও তাহার ম্বভাবসিদ্ধ সরলতা পরিপ্ডুট। 
_ ইন্দুবাবুর রচনার আর একটি বিশেষত্ব এই যে, তাহার রচনায় 
কোথাও সঙ্ধীর্ণতা নাই। তিনি সমস্ত জগতটাকে একটা দেশকালাতীত 
সার্বজনীন উদারতার চক্ষে দেখেন। দেশাচার বা লোকাচারের 
ক্ষুদ্র গণ্ডীর বাহিরে দীড়াইয়! তিনি এই বিশ্বজগতটাকে দেখিয়াছেন 
... বলিয়াই পৃথিবীর যাহা কিছু ভাল যাহ! কিছু স্ন্দর তীহার চক্ষে পড়িয়াছে 
এবং ভীহার হুঙ্গা সহানুভূতি আকর্ষণ করিয়াছে। সাহিত্যে এরূপ 
নিরপেক্ষ ভাবগ্রাহিতা, এরূপ বিশ্বজনীন উদারতা দুর্লভ 
নারীজাতির প্রতি ইন্দুবাবুর অস্তরের একটি প্রগাঢ্‌ শ্রদ্ধা দেখা যায়। 
নারীজাতির অবস্থা, নারীজাতির শিক্ষা, নারীজাতির উন্নতি সম্বন্ধে তীহার 
চিত্ত গ্রন্থের নানাস্থলে নানান্ভাবে পরিব্যক্ত হইয়াছে,-_নারীজাতির 
প্রসঙ্গমাত্রেই ইন্দুবাবুর অস্তর যেন ভাবে উদ্বেলিত হইয়! উঠে। 
ইপ্দুবাবু একাধারে বৈজ্ঞানিক, দার্শনিক এবং কৰি; নুতরাং, 
প্রসিদ্ধ উতিহাসিক স্থানসমূহের বর্ণনা এবং বিভিন্ন দেশের আচার ব্যবহার, 
রীতিনীতির আলোচনা তিনি যেরূপভাবে করিয়াছেন তাহা একপ্রকার 
তাহার দ্বারাই সম্ভব। ইনুবাবুর সহিত অনেকের মতানৈক্য থাকিতে 
পারে, আমারও অনেক বিষয়ে তাহার সহিত মতের ্রক্য নাই, 
কিন্তু তথাপি ইন্দুবাবুর চিন্তাশীলতা, গবেষণা ও তাহার কুল্ পর্ধ্যবেক্ষণ- 
নিজে কিরন রি নুরে র্হাতা 


পরিশেষে বক্তব্য অনবধানবশতঃ গ্রন্থের স্থানে স্থানে ভাষাঁর অপ- 
প্রয়োগ ও অন্থান্ত ভ্রমপ্রমাদ রহিয়! গিয়াছে । প্র্ষটি আরও মনোযোগের 
সহিত দেখিলে ভাল হইত। আশা! করি গ্রন্থকার বারাস্তরে এই ক্রুট 
সংশোধন করিয়৷ গ্রন্থথানিকে সর্বাক্গনুন্দর করিবেন। ইতি 


শরীহ্থধীন্দ্রনাথ ঠাকুর । 


.._. ধিধম সমরবিজয়ী পঞ্চভ্রীযুক্ত শ্রীমৎ মহারাজ 
বীরেন্্রকিশোর দেববন্ম মাঁণিক্য বাঁহাছুর। 


মহীরাজ বঙ্গসাঁহিত্যের বড়ই আদর করেন, ও ভ্রমণ- 
বৃস্তান্ত পড়িতে বড়ই ভালবাসেন, জানিয়া আমার এ 
“বিলাত ভ্রমণ”্খানি মহারাজের পবিত্র নামে উৎসর্গ. 
করিলাম । 


আইন্দুমাধব। 


বিষয়। 

বিলাঁতের পথে 

কলম্বো তত 
এছেন্‌ বন্দর 

লোহিত সমুদ্র ও সুয়েজ ব্নার 
স্ুয়েজের খাল . হত 
সৈয়দ বন্দর * 
সৈয়দ বন্দর তত 
ভূদখ্যস্থমাগর ও মিশরদেশ "১ 
ভূমধ্যস্থ সাগর 

ভূমধাস্থ সাগর 

বিলাতি জাহাজে 

মাসেল প্র তত 
ফরাসী দেশের চিত্রশাল| ...১ 
প্যারীর পথে 

প্যাণী নগর 

পারী নগর 5 
ফরাপী দেশের আঁধুনিক ইতিহাস 
পারী হইতে লগ্ডনে 
ইংলিশ চেনেল 

উপসংহার - নর 


সুচী। 


পৃষ্ঠা। 


**ত *, ১৪ 
5১০ 5৮০ ২১ 
০০৯ কতা ২৮ 


৩৮ 


১০০ তত ৫৮ 


৮৫ 

১৬১ 

৮৮৪ ১০৮ 

০১৪ ৭৪4 ১১৬ 
*তগ হত ১৩৫ 
হতত ৮ ১৪১ 
তত 5৫৫ ১৪৯ 


৫৩ 











ন্বিাভি ভ্রমন £ 


বিলাতের পথে । 


মাতবৎসর পুর্বে যখন চীনভ্রমণে যাই তখন হইতেই বাসনা 
ছিল যে সর্বাপেক্ষা! দেখিবার ও শিখিবার স্থান সুদুর ইউরোপও একদিন 
দেখিব॥ দেশ ভ্রমণের ঘে কি আনন্দ ও কি শিক্ষা তা আমাদের দেশে 
. অনেকেই জানেন না, তাই আত্মী় বন্ধুরা বাঁধ| দিতেন। মেই কারণে 
কতবার যাইবার উদ্চম করিয়াও বাহির হইতে পারি নাই। এবার কতক 
সুবিধা বুঝাতে বিলাত যাত্র! করিতে দৃঢ়নংকল্প হইয়া, কাহাকেও সে 
কথা ঘুণাক্ষরে না আনাইয়া দিনস্থির ও জাহান ঠিক করিলাম 

তখনৎ্ীক্মকাল। সে সময্বে সকল ইংরাজ কর্মচারীরা ছুটা লইয়! ও 
ভ্রমণকারীর। বিদেশ পর্যাটন করিয়া বাটি ফিরেন বলিয়। জাহাজে স্থান পাইতে 
বড়ই দেরী হয়। অতি কষ্টে একটি দ্বিতীয় শ্রেণীর "স্থান” ঠিক করিয়া 
পি এন্‌.ও কোম্পানীর” “শীমলা” নামক জাহাজে উঠিলাম। ২৮পে 
মার্চ তারিখে প্রাতে ছয়টার সময় হাইকোর্টের «ঘাটে জাহাজে চড়ি। 
এবং চড়ার লাগিবার ভয়ে জাহাজ নদীর ভিতর অতিশয় আস্তে আস্তে 
ও সাবধানে চলে বলির সে দিন সারাধিনই ভাগীরথীর বক্ষে ভাসিয়া 
পরদিন প্রত্ুষে সমুদ্রঙ্গমে পৌছাই। 

ক্রম্টে নদীটি প্রশস্ত হইয়া এখন দুকুল আর দেখ! যায় ন!। 


২ বিলাত ভ্রমণ । 


এখনও ঘোলা-নদীর ময়লা মাটা আসিয়া নীল সমুদ্রঞণে পড়িতেছে 
বলিয়া অলের রঙ সবুজ। ক্রমে বঙ্গোপসাগরের আরও বাহিয়ের 
দিকে অপার অনস্ত জল কেবলই ঘোর নীল। -চারিন্িকে সে নীলিম। 
শুদূর নীল আকাশ অবধি গ্রসারিক্ত। ০ 

এখান হইতে কলোঘে। পৌছাইতে ছয় দিন লাগে, এই কয়দিন জল 
ও আঁকাঁশ ছাড়া বাহিরে আর কিছুই দেখিবার নাই। তবে জাহাজের 
ভিতর দেখিবার অনেক আছে। সে সংকীর্ণ স্থানে লোকে লোকারণ্য। 
ফেবল রাপ্রিকালে নিজ নিজ কেবিনে ও তিন বার আহারের সময় 
ভোজনস্থলে যাঁওয়1 ছাড়া সর্বদাই সকলের সঙ্গে ডেকের উপর দেখ হয়। 
সসেখানে সবাই পাশাপাশি আরাম কেদার! প/তিয়া বসিয়! থাকে, 
ন্না পয়ল্পরের সহিত গল্পগুজব বা পড়াশুনা করে। “এক একবার 
স্রঠে পায়চালি চলে। অভ নবীর্ণ সেই স্থানেও মুব্যবস্থায় কতটা 


ললায়ালাফিও চলিতে পারে। তা ছাড়া! পড়িবার ঘরও আছে। 'লেখানে - 


কাগজ ও বই আছে ও লিখিবার সরঞ্জাম সব সাজান। গ্তাবে 
পপিক্কানে। সংযোগে গান বাজনা নাচা ইত্যাদি আমোদ সর্ধাপেন্দ! 
সকলেরই প্রিয়। প্রায় প্রতিদিন ৭টার সময় সদ্ধ্যা ভোজনের পর সেইক্পপ 
'মামোদ হইত। রি 

ফল লোকেই সেখানে আলাপ করিতে বস্তু, আলাপও সেখানে 
*সহঞ্ষেই হইয়া যায়। রমণীদের এইক্ধপ জনতার স্থানেই সাজনজ্জাও 
'িত্রমেযর উপযুক্ত সময়। দিনে দিনে কত রকমেরই বেশ, পরিবর্তন 
হইত। ছোট ছোট ছেলে মেয়েগুলি সব সেখানে স্ুধুপায়ে থাকে। 
সকলেরই দেখা যায় স্বাধীন আনন্দময় ভাব। সকল প্রকম ছুশ্চি্তা ও 
জশীস্তি অমন জনতায় ও আননে'র মাতামাতির স্থানে ভূবিয়! যাইতে 
হয়। আর উন্মুক্ত নির্দূল বাঁষু সেবন করিয়! শরীরে কত স্বাস্থ্য আসে। 
! সুনিদ্রার় তে কথাই নাই। এক্রিনের অস্পষ্ট মধুর শব্দ শুনিয়া ৪ ঢেউয়ের 


ফলবো। ৩ 
বশে দোহুল্যমান জাহাঞ্থ খানিতে গুইয়। যেন মার কোলে ছবিতে 
ছুপিতে স্বর্গের ঘুম আসে । সে নির্বিকার স্বপ্রহীন ঘুম। 

এইরূপে- * 
পধ্ধুধৃধু বাঁরিরাশি হুহুহুহু গান। 
তারই মাঝে হাঁরায়ে ফেলে মুগ্ধ সবল গ্রাণ॥” 
পাঁচদিন অতিবাহিত করিরা আমর! ছয় দ্বিনের দিন প্রত্াষে 
কলঘ্বে। বন্দরে পৌছাইলাম। " 


কলন্বো। 


কলিকাতা হইতে সাঁরাঁপথ জাহাজে” করিয়! বিলাত যাইতে হইলে, 
প্রায় সমস্ত সিংহল বা লঙ্কান্বীপটি প্রদক্ষিণ করিয়! যাইতে হয়। লক্কা- 
দ্বীপের রাজধানী কলম্বোতে পৌছিবার প্রায় ছই দিন পূর্ব্ব হইতে 
লঙ্বাদীগপের পাহাড় ডান দিকে দেখা যাইতে থাকে । সমুদ্রের ধারট প্রায় 
সবই পাহাড়ময়। ২র! এপ্রিল প্রাতে ৭টার সময় আমরা কলম্বো! বন্দরে 
পৌছিলাম। বন্দরে ঢ.কিতেই একট অতি বিস্তীর্ণ পাথরের প্রাচীর সমু্র- 
জলের মধ্য হইতে গাঁথা আছে দেখা যান। এইটিকে “বক ওয়াটার” 
(81681819) বলে। সমুদ্রের ঢেউ আসিয়া! যাহাতে বন্দরের মধ্স্থিত 
জাহাজে না লাগিতে পারে, সেই উদ্দেশ্তে এই প্রাচীর গাঁথা । মলয় ও চীন- 
দেশে কোন বন্দরে আমি এরূপ দেখি নাই। তাহার কারণ, সে সকল স্থানে 
বন্দরের ঠিক সামনেই আন্যান্ট ছোট ছোট ত্বীপ থাকাতে বাহিরের 
ঢেউ আটকাইবার জন্য আর অন্য কিছু গাখিতে হয় না। বনরের 
নিকটবর্তী অনেক স্থানে আলোক-্তন্ত নির্মিত আছে। বন্দরের ভিতর 
কত রকমের অর্ণবপোত ও ছোট বড় নৌক! ও ্বীমলঞ্চ থাঁদক। কিন্ত 
চীন ও মলয়ের মত এত যুদ্ধের জাহাজ এখানে দেখিলাম ন1। েখানে 
অত রণতনীর থাকার কারণ বোধ হয় তখনকার রুষ-জাপানের যুদ্ধ । 
এখানকার দেশীয় নৌকাগুলি কলকাতার পান্সি হইতেও পরিপাটি ও 
ক্যাথ্থিশের ছাদ দিন ঢাকা। এখানে রৌদ্র বড় গ্রথর বলিয়া এরূপ 
করিতে হয়। দূর হইতে বন্দরের বাড়ী-ঘরগুলি দেখা যাইতে লাগিল-_ 
তাহার অধিকাংশ একতোল! ও লাল খোলার ঢালু ছাদ যুক্ত। 

বন্দরে পৌছিবামাত্রই একটা অতি মনোহর সুরে বিদেশীয় ভাষাক্ম 


কলম্ে। ৫ 


এর মানে কিছু জানি না, তবে ক্যাবিনের জানালা দিয়া 
সুখ বাড়াইয়া দেখিলাগস,_কতকগুলি কাল কাল নগ্মুর্তি ছেলে ছোট 
ছোট ভেলায় চড়িয! প্র গান গাইতে গাইতে এবং বগল বাজাইতে 
বাঁজাইতে আমাদিগের দিকে আসিতেছে। আশ্চধ্য হই! দেখিতে 
দেখিতে শুনিলাম বলিতেছে-- 

৭] চাপা টথ্যয০ হিআিগাত 916 কানে 016 জা 
0০৯ ৪০: 11000 09০5 5৮100 0:০৮ অর্থাৎ ছয়ানি দিকি আঁপ- 
নার! ম৷ জলে ফেলিয়। দিন, আমরা ছোট ছেলের! সাতার দিয়ে তাহা তুলয়া 
লইব।” অনেকে ফুলে দিতে লাগিলেন, আর তাহারা ডুব দিয়ে মাছের 
মত সীতার' দিতে দিতে তুলে নিতে লাগিল) 'ঘকটিও হারাল না। 
অনেকে জাহাজের মান্তলের উপর উঠে প্রায় একশত ফুট উচু থেকে 

“সমুদ্রে ঝাপ দিতে লাগিল। যা সিকি ছুয়ানি পায়, মুখের ভিতর জিবের 

তলায় রাখে। তা ছাড়া আর ত সেখানে কোথাও ভাল রাখবার 
জায়গা নাই। তাঁদের এমন সুস্থ শরীর যে দেখলে পরে মনে হয় 
যেন কালো পাথর হতে খোদা প্রতিমুর্তি। এই রকম দৃশ্ত আমি 
মলয় দেশেও দেখিয়াছিলাম। 

বিদেশে বেড়াইতে আসিয়! পয়সার মায়া করিলে দেশ দেখা হয় না। 
খেষে দেখিবার জিনিব" আছে, তাহা! অল্প সময়ের মধ্যে ভাল করিয়া 
দেখিয়া লইতে হইলে, “গাইড” বা পথ-দর্শক চাই। এইরূপ একজন 
লোক ও একখানি ঘোড়ার গাড়ী ভাঁড়! করিয়া আরা চলিলাম। 

প্রথমেই পোষ্ট আফিনে গিয়। খানকতক চিঠি লিখিলাম। এখানে 
টাকা আধুলি সিকি অবধি চলে, ছুরানি চলে ন1। তবে এখানকার 
প্রচলিত মুদ্রা টাক! ও সেন্ট। একশত সেপ্টএ এক টাকা হয়৷ এইরূপ 
পচ সেউুএ ডাকটিকিট ও তিন সে্টএ পোষ্টকার্ড পাও যায়। 


রি ররর দারা কানন ররর জাবির. াস্ির 


ঙ বিলাত ভ্রমণ 


অষ্ট্রেলিয়া গ্রতৃতি যাইতে কলম্বো হইয়! যাইতে হয়। সেই কারণ এখানে 
অনেক বড় বড় জাহাজ লাগে ও সেইহেতু এই স্থানর্ট একটি বড় বন্দর । 
ভাঙ্গায় নামিয়া দেখিাঁম, দৌকানপাটে সমুশদ্রর ধারের স্থানগুলি ভরা । 
রাস্তাগুলি চওড়া পরিষ্কার ও পাহাড়ে স্থানের মত উচু-নীচু। হুইধারে 
বড় বড় পাথরের বাড়ী অল্প সংখ্যক মাত্র আছে, অন্ত সবগুলি একতোলা 
ও টালু ছাদের। গবর্ণরের প্রানাদ ঠিক সমুদ্রের ধারেই একটি অনুচ্চ 
পাহাড়ে অবস্থিত। সহরের প্রার চারিদিক হইতেই সমুদ্র দেখা যায়। 
সহরের ভিতরে মধো মধ্য বড় বড় মিষ্ট জলের হুদ আছে। সেগুলি আর 
কিছুই নয়-_বড় বড় দীর্ঘিকার মতন। বর্ষার জল গ্রহাড়ের গাত্র হইতে 
নিল্রাস্ত হইয়া এ গুলিতেই আবন্ধ থাকে । জল লোনা নয় বগিয়! 
এই জলে দেখিলাম ধোঁপার! কাপড় কাচিতেছে, আর স্ত্রীলোকেরা বল 
হইতে কাজ করিরা আসিয়া সাবান দিয়! গা ধুইতেছে। | 

ঝলন্বো কলিকাত| হইতে অনেক ছোট সহর। বন্দর হইতে একটু 
ভিতরে যে সকল থাকিবাঁর বাড়ী আছে, সেগুলি সব বাগানযুক্ত ও অনেকটা 
জমি লইয়! ঘেরা । মেই সফল স্থানই ধনীগোক ও সাহেবদের থাকিবার 
স্থান। ঠিক যেন কুঞ্জৰনের মতন। এ সকল দেশে সব গাছই সতেজে 
জম্মায়। গাছগুলির ঘন পাতাগ্ন এমন সবুক্গ রঙ্‌ যে, আমাদের দেশে 
তেমন বড় একটা দেখা যায় না। আর তাঁদের ফুল ও ফল তেমনি ঝড় বড় 
ও সুন্দর! একটি সৌথীন লোকের বাগানে দেখিলাম, সমস্ত স্থান নানা- 
প্রকার ফুলে ভয়া। সে পথ দিয়া গেলে, সুগঞ্ধে প্রাণ আমোদিত হয়, 
চোখ জুড়ায়। এইখানেই গাছের শ্রীতল ছায়ায় বসিয়া মধুর স্বরে কত 
কি পাখী ডাকিতেছিল। 'জার সেখানে অবিরল বিল্লিরব শুন! যার। 
তাতে সে নির্জন স্থানে মনে এক অনির্বচনীর শান্তির ভাব আসিতেছিল । 
বড়ই ইচ্ছা হইতেছিল, আরও খানিক বসিয়া যাই। ন্‌ 


কলছে! 


হয় এখানে ম্যালেরিয়ার প্রাহূর্ভীব বেশী হইবে। কিন্তু জিজ্ঞানা করিয়া 
জানিলাম, তাহা! নহে কেন না পাথরের দেশ) আমাদের বঙ্গভূমির. 
মত এ স্থান ভিজে মাটা নয়। জ্কল গাছগুণিই বড় বড় আক্কৃতিবিশিষ্ট 
ছে আগাছ! নহে। এখানকার নারিকেল গাছগুলি খুব বড় ও ফলও 
তছ্পযুক্ত। এমনি নারিকেল গাছ আমি পেনাঙ্ষে দেখিয়াছিলাম । আম 
এখানে বারমাসই পাওয়! যাঁয়। কলাও খুব বড় বড় হইয়া থাকে । পান 
গাছ যেখানে সেখানে দেখিতে পাওয়া যায়। সবই সুগন্ধযুক্ত ছাচি 
পান। পব্রেডফুরুট” (7392৫ ঠ016) বলিয়। একপ্রকার গাছ আছে, 
শুনিলাম তাহার প্রকাণ্ড প্রকাণ্ড লেবুর মতন বড় বড় ফলগুলি অতি 
স্ুখান্ত। এমন আনারস ও পেঁপে কোথাও দেখি নাই। আমাদের, 
দেশের প্র ফলগুলির অপেক্গ! এ কল অন্ততঃ তিন চারিগুণ বড় ও অনেক 
পরিমাণে সুমিষ্ট। বটগাছগুণি দব বহুদূরব্যাগী অসংখ্য মোট! মোটা 
জটা নামাইয়া অনেকটা স্থান জুড়িয়া ঈড়াইয় আছে। আর বাশ গাছে 
তো কথাই নাঁই-যেমন মোটা মোট! তেমনি সুনার ও সোজা] তার: 
পাপরিগুলি। এ সকল ছাড়! চা কফি প্রতৃতি অন্তান্য অনেক দ্রব্য 
এখানে বছু পরিমাণে জন্মায়। লিপটনের খুব একটি বড় চার কারখানা 
এই সহরের ভিতরেই আছে। তা! ছাড়া একটি বড় পগ্রেফাইট” ব। 
সীগার কারবার আছে? সেখানে অসংখ্য স্ত্রীলোক কাজ করে। আমরা! 
বখন আসিতেছিলান, তখন তাহার! ছুটি পাইয়া মলিন বসনে বাড়ী 
যাইতেছিল । 

এখানকার লোকেরা বড় গরীব, ও বড়ই অনিক অনেকে খুষ্ট 
ধর্মাবলম্বী । কিন্ত অধিকাংশ লোকই বৌদ্ধধম্মীবলম্বী। স্ত্রীলোকের! 
লুঙ্গি পরে ও একটি গলা-ফাক “বডি” গারে দেয়। মাথায় ঘোমটা! নাই, 
আঁর স্তরের উপরকার অংশ অর্ধেকটা বাহির করিয়া রাখিতে ভালবাগে । 


ই ২, 2০ নিরিনিরজার ররর রা জ্ঞয জন্ম এ কনক... 


৮ বিলাত ভ্রমণ । 


পরে, কোট গায়ে দেয়। দাড়ি গৌঁপ রাখে, আবার মাথায় খোঁপাও 
বাধে ও তাহাতে অর্ধ চন্্রাকারে বাকা চিরুনি গুজিয়া রাখে। কেহই 
সবল দুস্থ বা হাসি মাথা! মুখ নয়_-কেন যে এমন ফে জানে ? 

স্থানটি যেমন ছোট তেমনি এখানে দেখিবার গরিনিষও অতি অ্পই 
আছে। ভিকৃটোরিরা পার্কের ঘাসযুক্ত খোলা ময়দানটি ঠিক যেন সবুজ 
তরকি পাতা । সেখানে ছোট ছোট গাছ নাই, মাঝে মাঝে বড় বড় 
গাছ আছে। জমিটি উচু-নিচু। সেখানকার জলনিকাশ হ্ইয়! মাঝে 
মাঝে এক একটি মিষ্ট জলের বড় বড় দীর্থিকা হইয্নাছে। সেখানেও 
সেই পাখীর গান--লেখানেও সেই অবিশ্রান্ত বি্লিরব।  চারিদিকের 
ঘৃশ্তে কেমন একটু নির্জন মধুর ভাব আছে। 

অনতিদুরেই কলম্বোর মিউজিয়ম। সেখানে আশেপাশে অনেকগুলি 
গবরণরের শ্বেতগরস্ত মূর্তি আছে। সে সকল গুলিরই দেখিলাম তেজঃ- . 
পুর্ণ উদ্দীপ্ভাব। একটিয়ও দয় দাক্ষিণ্য বা কোমলতা মাখান ভাব নহে । 
খেল তাদের পদতলে পড়িয়াই সিংহলবাদীর অমন ম্লান মুখী হইয়াছে। 

মিউজিয়মের ভিতর নীচের তলায় প্রদ্তত্ব ও স্থানীয় শিল্প-বাণিজ্যের 
অনেক জিনিষ নুব্যবন্থায় সাঙ্জান আছে। ঘরে ঢুকিয়াই নানাপ্রকার নৌকা 
ও তছ্পযোগী দ্রব্যাদির প্রতিকৃতি একধারে সাজান আছে। সে যে কত 
রকমের, তা বলা যায় না। কোন কোনটি বাঁ কেবল কতকগুলি সোগা 
সো! কাঠ দিয়া গ্রস্তত--ঠিক যেন ভেলার মত। কোনটি বা আরও 
ভাল রকমের কামরাওয়ালা নৌকার মতন। সবগুলি সরু ও দ্রুতগতিনর 
উপযুক্ত। নানারকমের পাল, নানা রকমের দাঁড় ও লগি এবং মাছ 
ধরিবার জাল। আর একধারে দিংহলে মুক্ত! তোলার ছবি সাজান 
আছে। কাল কাল নগর মাহ্ষগুলি ঝুড়ি লইয়! দড়ি ধরিয়া, জলে ড়্ব 
দিতেছে । কোনটা বা মুক্রা কাঠিবার অবস্থা, কোনটি বা-উঠিবার 


ভালজ্তণ ও ৫৮৯ 8 2 রি 


কলছ্ছো। ৯ 


তার আর এক পাশে ভাল ও নারিকেল গাছ হইতে যত রকম দ্রব্য 
হইতে পারে সেই সব রক্ষিত। গাছের গুড়ি হইতে নানারপ কাঠের দ্রব্য 
ডোজ! ও বরগা । পাতা হইতে কত রকম ঠোঙ্গা, চ্যাটাই, ছাতা, টোকাঁও 
লিখিবার তালপাতা । ছোবর! হইতে দড়ি ম্যাটং বুরুষ ইত্যাদি । নারিকেল 
পাঁতীর কাটি হইতে ঝাঁটা ঝারন। খোল! হইতে ছকা। ও নানা প্রকার 
পাত্র । শীশ হইতে নানীপ্রকার মিষ্টার, তেল হইতে বাঁতি, সাবান 
ইত্যাদি। তালের রস হইতে গুড়, চিনি, মিছরি ও মদিরার মত নান! 
জাতীয় পানীয় প্রস্তত রহিয়াছে। 
আর এক পাশে মাুদীপ প্রভৃতি স্থানের যুদ্ধের অস্ত্রশস্ত ও তাহাদের 
পুজা করিবার দেবতা । সে দেবতাগুলি অতি ভীষণ দর্শন অনেকেরই 
মুখ অলঙন্থর মত। কেহ কেহ ঝাআস্ত মানুয ধরিয়! খাঁইতেছে। সে 
.মনুযুজাতির শৈশব অবস্থার ভীষণ কল্পনার ছবিগুণির কথা ভাবিলে 
এখনও অবধি মনে ভয় হয়। 
পাঁশের ঘরে একদিকে পুরাকালের ও আধুনিক নানাজাতীয় মুন্রা 
সাজান আছে । অতি গ্রাচীনকালের মুদ্রাগ্তলি কেবল এক একটি লোহার 
ধা তাবার খখমাত্র। তার অনেক পরে স্ুগঠন ও ছাপামার! ধাতু মুস্র! 
আসিয়াছে। মুদ্রাগ্ুলি সান্ভানতে যেন মনুষ্যজাতির সভ্যতার ক্রমবিকাশ 
বা অভিব্যক্তি ম্পষ্টাঙ্ষরে লেখ আছে। 
তাহার পাশেই পাথরের, হাতীর দাতের, ও চন্দন কাঠের খোদাই 
*কাজ। এ সকল দ্রব্যই সিংহলে প্রচুর পরিমাণে পৰইওয়! যায়। সকল 
গুলিতেই বুদ্ধপ্রাণ সিংহলবাসীর! বুদ্ধদেবের মুর্তি নানা ভাবে খুদিয়াছে। 
আর নান! স্থানের বুদ্ধলিপি খোদিত পুরান পাথরগুলিও ইংরেজ রাজ 
সযতনে রক্ষা করিয়াছেন । 
যেমন নমুচের তলায় প্রত্ুতত সম্পর্কীয় জিনিষ রক্ষিত আছে, তেমনি 


৯৬ বিলাত ভ্রমণ । 


তার মধ্যে জলঙ্স প্রাণী সর্বাপেক্ষা বেশী। তা হবেই ত-_সিংহল 
সমুদ্রতীরের দেশ কিনা, তাই এখানে যত প্রক্ষার নৌকার প্রতিকৃতি 
অলছ্দ প্রাণীদেহের বাহুল্য দেখা যায় ছোট বড় নানা আরুতির ও 
নানা বর্ণের কত প্রকার মাছ। বিছ্বাৎ উৎপাদক “রে* ও প্টরপেডো” 
সথটিমুখ মত্ত বিশেষ ও লঙ্বা ল্যাজযুক্র শঙ্কর মাছ। পডিউডস্গ” শুপুকেরই 
আতীয়-_তাহার! মত্ত নয়, সন্তানকে ছুগ্ধপান করাপ্। বৃহদাকার একটি 
খী জন্তু ও তাহার এক ছান! একত্র রক্ষিত রহিয্নাছে। আর তার তলার 
লেখা যে, ছানাটিকে ধরাতে মাও আসিয়া আপনি ধরা দিল।-- 
এ রকম অধম ভীবেরও এত সন্তান স্নেহ। তো ছাড়া নান! জাতীয় 
পকোয়াল” *ম্পপ্ত” ও “হাইডুয়েট”ও আছে; একটি কফি গাছের উপর 
একটি গ্রচ্গাপতি এমন সুন্দরভাবে বসেছে_ঠিক ধেন কফিগাঞ্থেরই 
পাতার মত। কে তাকে চিনবে প্রঞ্জাপতি ঝলে।- দেখিলাম পাখা 
ছুখানি যেন কফিপার্তা, আর ধড়টি যেন বৌটা, আর গাঁয়ের রঙ্গ ঠিকই 
কফিপাত্তারই মত। প্রাণীরা শত্রুর চক্ষে এমনি করিয়া ধুলা দিয়াই এই 
বিপন সন্কুল জগতে আত্মরক্ষা! বরে। এইরূপ অন্থকরণই (11071075 ) 
ডাঁরউইনএর 'অভিপ্যক্তিবাদের মহা পরিপোষক। অর্থাৎ ণঅবস্থানুসারে 
নিজেকে গড়িয়া লইতে না পারিলে মরিতে হনু1--কি প্রাণীর বেলা, কি 
মনুধ্ালাতির বেল! এ নিয়ম সকলের পক্ষে সমান প্ররযুজ্য। 

মিউজিয়ম হইতে নিক্বাস্ত হইয়! সেই স্থানের বাজার দেখিতে চলিলাম। 
কেনা-বেচার জায়গায় লোকের আবগ্তক অনাবশ্বকের জিনিষ দেখিলে 
সেখানকার লোকের প্রকৃতি বুঝ! বায়। এই অন্েই আমি থে দেশেই 
বেড়াতে যাই নাঁ কেন, দেশের বাজার ও স্থানীর লোকদের বসতিস্থান 
না দেখিয়া .ফিরি না। বাইতে বাইতে দেখিলাম, পথে পানওয়ালীরা 
পান বেচিতেছে-_আন্ত আস্ত পান ও খাঁনকতক কনে সুপারি 


কলমে! । ১৯ 


গ্রতৃতি সুন্দর ফল বিক্রয় হইতেছে। সে রকম আকৃতিবিশিষ্ট ও 
সে রফম মিষ্ট ফল আর কোথাও দেখি নাই। অনেকগুলি কিনিয়। 
জাহালে আনিলাম ও আনিবার "নয় আমাদের বাড়ীর ছেলেদের কথ! 
মনে হইতে লাগিল। পিপাসা হওয়াতে ডাৰ খাইলাম । সে হলদে হলদে 
ডাবগুলিকে তাহার! প্রাজার ডাঁব” (1176 09০02706) নাম দিয়াছে । 
তাঁতে ছোবড়। নাই--এত নরম যে পেনকাটা ছুরি দিয়া কাটা যাঁয়। 
এক একটিতে একটি গ্রাস ভরে জল । আর কি যে সুমি, তা বলে 
বুঝান যায় না। তৃপ্তির সহিত আক পান করিয়া দাম জিজ্ঞাা 
করিলে বলিল,_এক এবটি চারি আনা । 

এখানে অনেক রকম যানবাহন দেখিলীম। মাহ্ষে টান! রিকৃস 
গাড়ী আছ্ছে, তাহা ঠিক দ্িক্র ছোট হালকা বগি গাড়ীর মত ও খুব 
জ্র্ত চলে। ছু চাকার ঘোড়ার গাড়ী ও চার চাকার ঘোড়ার গাড়ী 
অসংখ্য পাওয়া যাঁয_-তাঁদের সব কলিকাতার গাঁড়িভাড়া হইতে ভাড়! 
সুবিধা । ছতরিওয়ালা গরুর গাড়ী আছে, সে আরও সস্তা ও গরু 
গুলি অনেক সুস্থ ও সব্প। তা ছাড়া বৈদ্যুতিক ট্রাম চলে, তার 
এক গ্রান্ত হইসে অপর প্রান্ত পর্যযস্ত ১০ সেন্ট দীত্র ভাড়।। তবে মোটের 
উপযপ কলিকাতা হইতে (লৌকসংখ্যা ও গাড়ী যাতায়াত কম বলিয় 
রাস্তাগুলিও ভাল থাকে। 

এখান হইতে সে স্থানের আদৎ দেশীয় জে'কেরা যে পাড়ায় বাস করে, 
দেই স্থান দেখিতে চলিলাম। সেই সকল স্থান আমাদের ফলিকাতার 
রাস্তার মতন অপরিষার নয়। পুর্বেই স্ত্রীলৌকদের ও পুরুষদের বেশভৃষার 
কথা ববিয়াছি। তাহার! খুবই গরীব ও খুবই ছুরবস্থাগ্রস্থ বলিয়) 
মনে হইল। কিন্তু যে কারণেই হউক, আমাদের থেকে খুব পরিষ্কার । 

এখান হইতে আপিতে আসিতে ওলনদের রাজধানীর ভগ্মাবশেষ 


১২ বিলাত ভ্রমণ ! 


কেবল একটি ধ্বংসপ্রার সমাধিক্ষেত্র ও একটি বৃহৎ ঘণ্টা উচ্চে টাঙ্গান 
আছে। পূর্বে এ সব অঞ্চলে ওলন্দা্দের প্রাধান্ঠ ছিল; এখনও তাহার! 
যব প্রত্ৃতি দ্বীপের রাজা। সিংহল দ্বীপে মৃতজনের অস্থি ছাড়া 
আর তাহাদের এখন কিছুই নাই। 

ইহারই অনতিদুরে এক বিস্তীর্ণ সরোবরের তীরে একটি ছোট বৌদ্ধ- 
মন্দির দেখিতে গেপাম। সে মন্দিরটি লোকালয় হইতে দূরে এক নিভৃত 
স্থানে, চারিদিকের বড় বড় গাছের দ্বারা আচ্ছাদিত। বহুদিনের পুরাতন 
প্রাচীরগুলি ভাঙ্গা ও মন্দিরটি অযদ্বে রক্ষিত! সেখানে অনেকগুলি 
ছী'চি পানের গাছ আছে। ধাহারা মনির দেখিতে যান, তাহার! স্বেচ্ছায় 
এক একটি পাতা ছি'ড়িয়া দেবতার প্রসাদ মনে করিয়া মুখে দেন। 
তা ছাড়া সে বৌদ্ধমন্দিরের ভিতর নৈবেগ্ঘ ব! শঙ্খ ঘণ্ট। কিছুই নাই। 
ছেঁড়া গেরুয়া বলন পরিহিত সেখানকার বৌদ্ধপুরোহিতের! অতিশয় গরিখ। . 
তাহার! তাহাদের ইইদেবকে তাল পাতার পুথি পড়িয়া পূজা করেন । 
বুন্ধদেবের জন্মবৃতীত্ত, গোপার পরপত্র হইতে আবির্ভাব, বুদ্ধের ধ্যানস্থ_ 
প্রতিমুন্তি ভক্তের তাঁদের দেবতার মুষ্তি কত বিভিন্নরূপেই কল্পনা 
করিয়াছেন। প্‌ 

মন্দিরের সামনেই একটি ধর্ম প্রচার করিবার স্থান। তার চারিদিকেই 
শোতার! বসেন, আর মধ্যের এক উচ্চ বেদীতে পুরোহিত বসিয়৷ ধর্ম 
উপদেশ বেন। তার পাশেই একটি ভগ্ন উচ্চ মন্দিরচড়ায় একুটি বড় ঘণ্টা 
ঝুলান আছে-_সন্ধ]-উপাসনার সময় এই ঘণ্টার রবই দুর হইতে সকলকে 
আহ্বান করে। আর তার পাশেই এক উচ্চ স্থানে আলো! দিবার ব্যবস্থা। 
সে আলোটি এখন অযত্বে অভিশস্থ নিশ্প্রভ। বিশ্বভুবন যে আলোয় 
আলোকিত হইয়াছে, তারই একটি ছোট মিটমিটে প্রতিকূতি। 

আমিও সেই প্রসাদ তরুর তলায় দিয়! আসিবার সময় একটা পানপাত! 


এডেন্‌ বদর । ১৩. 


ভালপাতার পুধি হইতে একটি পাতা সঙ্গে আনিলাম। তার সার মর্ধ 
আর একটি কাগজে ইংরাজিতে তরজমা কিয়! ছাপা ছিল--তা এই,-_ 
“এই বুদ্ধের ধর্ম__-এই প্রভুর আল্ঞা ।” 

১। পভরীব হত্যা করিও থা_যে প্রাণ দিতে পার না সে প্রাণ 
নিও না ।” 

২। “ছুট দ্রব্য একান্ত বর্জদনী়_অসত্য ও হিংসা” 

৩। উনি আমার নিন্দা করিয়াছেন, উনি আমার উপর অন্তাক 
আচরণ করিয়াছেন, উনি আমার ক্ষতি করিয়াছেন--এইরূপ প্রকার 
রাগের কথাগুলি য্দি লৌকে নিজের অন্তরে অস্তুরে পুষিয় রাখে, মনুয্য- 
স্বেধ সংসার হইতে কখনুই দূর হইবে ন1। 

* "এই বুদ্ধের ধর্ম-_-এই গ্রভূর আল্তা” 

কেবল এই কয়টি কথা, আর কিছুই লেখা নাই । বোধ হয় তার মানে. 

. এই কটিতেই পৃথিবীর জাতীয় ধর্দতত্ব নিহিত আছে। 


এডেন্‌ বন্দর। 


বৈকালে চারিটার সময় কলম্ববন্দর হইতে আমাদের জাহাগ্গ ছাড়িল 
এবং সন্ধ্য। হইবার পূর্বেই লঙ্কাতীপের শেষ রেখ নুপুর আকাশ ও জলের 
মাঝে মিশাইয়া গেল। এখন হইতে ভারতবর্ষের সহিত সফল সম্পর্ক 
ছাড়া_-চারিদিকে কেবল অনন্তনীল জলরাশি ও সুনীল আকাশ। 

ভারতসমুদ্র দিপা প্রায় ১১ দিন যাওয়ার পর তবে এডেনে পৌছাইতে 
পার!যঘায়। এই সুদীর্ঘ সময়ের মধ্যে চারিদিকে আর কিছুই দেখিবার 
নাই। তবুও সেই ক্ষুদ্র জাহাঞ্থানির ভিতরে শত সহশ্র লোকের 
বাস বলিয়া আমোদ আহ্লাদের কোনই অভাব বোধ হয় না। কত 
দেশের কত রাদ্যের লোকের সহিত একত্র বসা, দাড়ান, খেলা ও কথ! 
বার্থ।। কাজ কর্ণ না থাকাতে সবাই ব্যস্ত হইয়া আগাপ করে। নাচ, 
গান ও অন্তান্ত খেলার মধ্যে জুন্াখেলা একটি প্রধান। 

এইরূপে দিন রাত চলিয! ১১ দিনের দিন জাহাঞ্জ এডেন বন্দরের 
নিকটবর্তী হইতে লাগিল। এত দিন সমুদ্র বেশ প্রশীস্তু ছিল।--কেবল 
স্ুলাই হইতে মেপ্টেম্বর অব্ধিই মোরনুম চলাতে সমুত্র ক্ষুব্ধ থাকে। 
কিন্ত এডেন উপসাগরে ঢুকিবার সময় বিষম তরঙ্গ আরস্ত হইল। সারা! 
সমুদ্রের যত ঢেউ এই সঙ্ধীর্ণ পথে ঢুকে বলিয়াই সকল উপসাগরে বা 
নদীর মোছানায় ঢেউ বেশী হইয়া থাকে। কিন্তু অরক্ষণ এইরূপে আলো- 
ডিত হুইয়াই আমর! এডেন বন্দরে পৌছিলাঁম। 

দুর হইতে কাল কাল ও গাছপালাহীন যে সকল পাহাড় দেখা 
যাইতেছিল-_সেইরূপ পাছাড়েরই শিরোদেশে এডেন বন্দর নির্িত। গাছ 
পালায় শোভিত লঙ্কাীপের সঙ্গে তলনায় এস্থান কির ভীষধ বোঁধ 


৯৮ 
৯৯৮ 


এডেন বন্দয়। ১৫ 


হইল, তাহা বলা যায় না। এ জারবের মকুতুমির নিকটম্থ প্রস্তরময় 
দেশ। বন্দরেও বেণী জাহাজ বা নৌকা নাই। বড়ই নির্জন স্থান। 
ছোট ছোট বাংলাগুলি* সব পাহাড়ের গায়ে ভিন্ন ভিন্ন ত্যরে রক্ষিত। 
তাহাতে অল্পসংখ্যক মাত্র লোক খান করে। সেদেশের লোকেরা সব 
কাল কাঁফরীর মত দেখিতে, চুল কৌকড়া ও ছোট ছোট পশমের মত 
ও ঠোঁট পুরু) কিন্ত মুখখানি নারিকেল ফলের মত স্থগঠন। এস্থান 
ভারতবর্ষেরই এলাকাভৃক্ত, তাটু তাহার! অনেকে হিন্দি বুধে। বহুদিন 
পূর্ধ্বে যেমন সিঙ্গাপুরে দেখিয়াছিলাম ও সম্প্রতি যেমন কলম্বোতে 
দেথিয়াছি--ছোট ছোট নগ্ন মুষ্তি কতকগুণি ছেলে ছোট ছোট নৌকায় 
করিয়া আপি! সমুদ্রে ডুব দিয়! প্রন্গিপ্ত সিকি হুয়ানী কুড়াইতে লাগিল। 
ইহাক্সা এমন করিয়াই ভীবনযাত্রা নির্বাহ করে। নিকটবর্তী স্থান হইতে 
যে সকল মু্লমান সওদাগরের এখানে আদিয়! ব্যবসায় করে, তাহার! 
. এইখানে আসিয়া! কিছুদিনের জন্ত এই দেপেরই স্ত্রীলোকদের পরীরূপে 
রাখে। তাহাদেরই গর্ভজাত এই ছেলেম। পরে যখন এই সকল 
বঝণিকের। নিজ দেশে ফিরিয়া যায়--এই সকল পরিত্যন্ত ছেলেদের 
উপায়াস্তর না! থাকাম-_তাহার! এইরূপে ও বন্দরে অন্যান্ কার্য করিয়! 
নিজেদের তর়থপোষণ চালায়। 

এ মরুত্ূুমির দেশে ঢকন! বেচা করিবার বেশী কিছু ডব্য নাই। 
লোকেন্সা নৌকায় করিয়৷ সুন্দয় সুন্বর অস্ত্রীচ পক্ষীর পালক ও ডিম 
লইয়! বেচিতে আসিল | মেমেরা এই পালকের বড়ই ভক্ত; তাহার! 
"অপস্তব দাম দিয়া পালকের পাখা ও পালক কিনিতে লাগিলেন। দুরে 
একখানি বড়, আরব দেশের পুরাকালে যেরূপ নৌকার ব্যবহার হইত, 
সেই নৌকা দেখিলাম। চীনদেশের “লাঙ্কের” মত তাহারও ধায় ও 
শীদুই উচু ও তাহা পালে চলে! এইরূপ জাহাজে চড়িয়াই বিখ্যাত 
আরঘ দন্ত লোহিত সমুদ্র ও নিকটবর্তী স্থানে ঘুরিয়া বেড়াইয়। সমুদ্র 


১৬ বিলাত ভ্রমণ । 


যাত্রা এত ভয়ানক করিয়া তুলিয়াছিল। দে দিনের তুলনায় এখন কত 
পরিবর্তন হইয়াছে । 
দে দিন আমাদের রানী “এলেকজেপ্রিগার” জন্ম দিন বলিয়াই 
সফল জাহাজে ও বাড়ীতে দেখানে লাল ধর! উঠান ছিল। দুরের সর্বোচ্চ 
পাহাড়েও সেই ধ্বজা। সেই খানেই মার্কণীর তারহীন টেলিগ্রাফের 
উচ্চতর স্তস্ত স্থাপিত ও সেনা-নিবাসের ব্যারাক গুলি শো! পাইতেছিল। 
অলের কাছে সমুদ্রের ধারে ধারে একটি রাস্তা পাথরে গাথা--তার উপর 
দিয়। কত উদ্রী ও অশ্বতর বিষম কষ্টের সহিত বোঝ! লইয়া! পাহাড়ে চলি- 
তেছে। এ মরুভূমি ও পাথরের দেশ এমন বুষ্টিহীন যে, সার! বছরে ৮ ইঞ্চি 
মাত্র বৃষ্টি পড়ে। সেই বৃষ্টির জল ধরিয়! রাখিয়! লক নিবারণ কারবার 
জন্ত এই নদীহীন দেশে পাহাড়ের জল নিকাশের পথে বাধ দিয়া! নেই জল 
আটকাইয়! রাখ! হয়। সে স্থানটাও দেখ! যাইতে লাগিল। অনেক দ্ধিন 
হইতে জলরক্ষা করিবার এইরূপ প্রথ। এডেন ও আরবের অন্তান্ত দেশে 
খু পুর্বব বহু শতাব্দী হইতে চলিয়া আমিতেছে-_ প্রসিদ্ধ “আরবের বীধ” 
ইহার একটি। বহুদুরে একটি আরব পল্লী দেখা যায়, তাহাতেও নূতন 
নৃততন সমৃদ্ধিশলী কোটা বাঁড়ী দেখা গেল, স্সভ্য লোকের সংস্পর্শে 
আসিয়া আরবও সভ্য হইয়াছে। আর একদিকে সমুদের ধারে পরি- 
কার হুন প্রত্থত করিবার জন্ত একটা আড্ডা হইয়াছে। সেখানেও বড় 
বড় বাংলা ও বহুদূরব্যাপী সাদা সাদ! মুন জমা কর! রহিয়াছে দেখ! 
গেল। এ কাজে খুব লাভ। যে দরে পুর্বে ময়ল! হুম বিক্রয় হইত, 
এখন তাহার সিকি দরে ভাল সাফ মুন বিক্রয় হইতেছে বলিয়া আরবদেশের 
.ভিতরকার স্থানে অধিক এই হুনই চালান হয়। এন কি সাইবিরিয়ায়ও 
অনেক অংশে এই নুন যাঁয়। কিন্তু আজ কাল এত লাত দেখিয়া আরবের 
বন্দরের নিকটও এইরূপ অনেক স্থুনের আড়ৎ তৈয়ার হইয়াছে। হন ধত 
আবশ্তকীয় জিনিস হোক ন| হোক মুখরোচক জিনিস বলে -সকল মান্ুষেই 


এডেন্‌ বন্দর । ৯৭ 
চাঁয় ও সেই কারণেই এর এত দাম ও লভ্যাংশ উভয়ই বেশী । বৃষ্টির যে জল 
বাঁধ দিয়! ধরিয়। রাখিবার কথা পূর্ব্রে বলিয়াছি, সে জল পাঁন করিবার 
উপযুক্ত নহে। সমুদ্রের জল জালাইস্! সাঁক করিয়া ও পুনরায় জমাইয়! 
যে জল হয়, সেই জলই এখানে লোকে পাঁন করে। এরূপ জালান জল 
স্বাস্থ্যকর নহে বলিয়া জান্ম্ীণ সৈন্তদ্িগকে পূর্বেকার মত আর এরূপ জল 
পান করিতে দেওয়া হয় না। 

দেশ বড়ই শুকন! ও গরম, কিন্তু তাহাতে অস্বাস্থ্যকর নহে। তবে 
ওরূপ দ্রারুণ উত্তাপে অনেক দিন থাকিলে শরীর বড়ই খারাপ হয় ও 
্বামুদৌর্বল্য ঘটে। এইখানে বাস করিবার কালে বিস্তর সৈন্য আত্মহত্যা 
করে। বোধ, হয়, আতিরিক্ত গরমে স্নাযুদৌর্বল্য বা মস্তিষ্কের বিকারই 
তাহার কারণ। প্লেগও এখানে আসিয়াছে, তবে টিকা দিয়! তাহার 
অনেক প্রতিকার বিধান হইয়াছে । ১৫০ জন, যাহারা টিকা লয়েন নাই, 
- তাহাদের ভিতর ৩*টি মরেন। অপর ১৫* জন যাহার! টিকা! লইয়া- 
ছিলেন, তাহাদের মধ্যে কেবল একটি আক্রান্ত হন ও মরেন। 
এ প্লেগ অবশ্য ভারতবর্ষ হইতেই আসিয়াছে । প্রতি বৎসর হাজে 
বা মক্কায় ভারতবর্ষ হইতে বিস্তর মুসলমান যাত্রী যায়। তাহারাই এ 
রোগ এখানে আনিয়াছে। এই পথই তাহাদের যাইবার পথ।. বহু 
পূর্বেও এই সকল স্থানের সহিত বাঁণিজ্যন্থত্রে ভারতবর্ষের লোকের 
অনেক গতিবিধি ছিল। এখনও রামায়ণ কথিত প্রাম হাইদারের” কথ! 
, এখানে কঞ্ষিত আছে। 
এই বন্দরেরই অনতিদুরে “প্যারিম” দ্বীপ ইংরেজ অধিকৃত। ইংলও 
হইতে ভারতবর্ষ যাইবার পথে যতগুলি ইংরাজের অধিকৃত বন্দর আছে, এডেন 
তাহার মধ্যে একটি। জলের তলায় প্ট্পেডো মাইন” বা তোপদাগী আছে, 
শত্রুর জাহাজ আঁসিলেই ফাটিয়া উঠিয! সে তোপ জাহাজকে চূর্ণ করিবে। 
প্প্যারিম দ্বাপ* ইংরেজের ছারা অধিকৃত হওয়ার দন্বদ্ধে ত্রৈলোক্যনাথ 


১৮ বিলাত ভ্রমণ । 


মুধুজ্জে মহাশয়ের “বিলাত ভ্রমণ” নামক পুস্তকে একটি সুন্নর গল্প কথিত 
আছে। লোহিত সমুদ্রে ঢুকিবার পথেই এ দ্বীপটি অবস্থিত বলিয়াই 
ইহার জন্য নেপোলিয়নের সহিত যুদ্ধের সময় ইংরাজের এত আয়াদ 
হইয়াছিল। একটি ফরাসী রণতরী এইটি অধিকার করিতে আমে ও 
তাহার অধ্যক্ষ ইংরেজ অধাক্ষ কর্তৃক নিমস্ত্রিত হইয়। কথায় কথায় এই 
সংবাদ জানাইঘা ফেলেন। সেই কথা জানিবামাত্র ইংরেক্ধ দেনাপতি 
গুধভাবে সেনা পাঠাইয়। আগে ধ্বজা গাড়িয়! সেইস্থান অধিকার করেন। 
অন্ত্র লই! যুদ্ধেই হউক বা বাক্‌ যুদ্ধেই হউক বুদ্ধিই চিরকাঁল জয়ী হয়। 
এই ছোট “গ্যারিম্" দ্বীপটির সম্বদ্ধে আর একটি বিবার মত কথা 
আঁছে। এইখানে দাস ব্যবসায় নিবারণের অন্ত খিলাতের (130002171- 
1181) 9০০1০”) পরোপকার মমিতির কতকগুলি জাহাজ থাকে। 
তাহার! চারিদিক পর্যবেক্ষণ করিয়! খুঁজিয়া বেড়ায়, কেহ কোথাও জাহাছে 
করিয়। দাস বিক্রয়ার্থ লইয়া যাইতেছে কিনা । সুদান জেব্সিবার প্রভৃতি 
স্থানে দাদ ধরিয়া দান ব্যবসায়ীরা এই পথ দিয়াই পারস্ত উপসাগরের ভিতর 
5:55) 0811) ঢুকিয়া চারিদিকের দেশে দাস বিক্রয় করে। এই 
সকল মুসলমান দেপে কল লোকেই দান কেনে। তাই এই ব্যবসায়ে 
এত লাভ। যুবা এক একটি দামের দাম ২৫ পাউড। এক একটি 
ছেলে তার অর্জেক দাঁমে পাওয়া যায়। এন্ম যুবতা ভ্্রীলোকের দাম 
আগরে। পাউও এবং সে পুত্রসন্তবা হইলে ২০ পাউণ্ড লাগে। স্পেন 
পটটুগাল ও অন্থান্ত ইউরোপের লোক ও ইংরেজের পুর্বপুরুষণণ,যথা “ডক” 
“্ছকিনূদ্‌” প্হাডসন” এমন কি পণ্ডিত “রেলে” অবধি পূর্বে আমেরিকার 
উপনিবেশে এই ব্যবসায় করিতেন। এখন এ প্রথা! ইংরেজ রাজদ্বের 
কোথাও নাই। আমেরিকার স্বাধীন রাজ্যের দক্ষিণ দিকে বেশী চাষ 
বামেরই স্থান, সেই কারণ সেই সকল দেশে দাস ক্রয় বিক্রয় প্রথ! 


নিরব সারার এ রর রানী  ুরলিনযরত এত সেরে কের তির বো নার রান 


এডেন্‌ বন্দর । ৯৯ 


রিকার যুক্তরাজ্যে ঘরাও বিবাদ উপস্থিত হয়| ৮070৩ পৃ:০723 08705 
শখুড়া টউম* নামক বিখ্বাত পুস্তকে দাসদের প্রতি নৃশংস অত্যাচারের কথা 
লেখাতেই দেশের সৎ লোকেরা! এই প্রথা উঠাইয়া দিতে বন্ধপরিকন্ম 
হন। এক সপ্তাহের ভিতর পঁচাত্তর হাজার পুস্তক বিক্রয় হর ও দক্ষিণে 
ধনকুবের আপত্তিকারীদের মহিত যুদ্ধ বাধে। যুক্তরাঞ্যে তৎকালীন 
সভাপতি পএক্রাহাম্‌ লিনকন্‌” প্রাণপণ করিয়! এ ছুষ্ট প্রথা রদ করেন। 
ইনি একজন অতি গরিবের ছেলে ছিলেন। কুড়ে ঘর হইতে শেষে 
রাজপ্রাসাদে উঠিয়াছিলেন। হ্র্বপের ছুঃখমোচন করাই তার জীবনের 
ব্রত ছিল। ম্থলেখক “থেয়ারের” পিথিত জীবনীতে এই, প্রাতঃনমরপ্ীয় 
লোকেন্র পবিদ্ব জীবনী কাহিনী সবিশেষ বর্ণিত আছে। সক লোকেরই 
স্বনামধন্ত সেই মহাপুরুষের জীবনবৃত্াস্ত পড়া উচিত, বিশেষত: যে স্থানে 
গপ্ত-হস্তারকের গুলি নিক্ষেপে তাহার পবিত্র জীবন, মুক্ত দাসদের 
" অশ্রকণা উপহার লইয়া এ লীলাভূমি ছাড়ি! গেল। অতি দরিদ্র অবস্থায় 
এক জঙ্গলস্থ ঝুঁড়েঘরে জন্মাইয়া পরে নিজের চেষ্টায় যুক্তরাজ্যের রাঁজ- 
প্রামাদে অবধি উঠিগা জনপাধারণ ও নিগ্রোজাতির কি যে অশেষ মঙ্গল 
করিয়া! গিয়াছেন সে পুণ্যকর্ম সকলেরই জানা উচিত। 

পএডেনশ এই কথাটির মানে সবর্গ। যদিও আমরা! স্বর্গের কিছুই 
দেখিলাম ন1) তবুও অন্থান্ঠ নিকটবর্তী মরুভূমিময় স্থানের তুলনায় এই 
স্থানটি ভাল? ১৫০০ ফিট উচু এক আগ্নেয়গিরির উপরে অবস্থিত। 
* ব্যবসায় বাণিজ্যাদঘন্ধে পুর্বকালে কতই সমৃদ্ধিশালী ছিল। পরে সুয়ে 
খালের পথ হওয়ার পর হইতে আরও বড় ব্যবসায়ের স্থান ইইয়াছে। 
এখন এখানে ৩০ হাজার লোকের বাস ও স্থানটি সথদৃঢ়রূপে রক্ষিত। 
প্রায় ১০* বৎমর পুর্বে এক আরবদেশীর সুলতান ইংরাজকে ইহা দান 


করেন। 
রদ জনন লারা বরলাজেহররো কারা 


২ বিলাত ভ্রমণ। 


জাহাজে অনেক লোঁক লওয়াতে যাত্রীদের যন্ত্রণার একশেষ ছিল ও একত্র 
বাসের ফলে অমেক সংক্রামক রোগও ঘটিত। তুর্কী এলাকায় থাকিতে 
দেখানকাঁর কর্মচারীরা অশেষরূপে পয়স| আদায় করিগ্না লইত। অনেকে 
ঘর্থাভাবে আর দেশে ফিরিতে পাইত না। এখন এ সবের সুব্যবস্থা 
হইয়াছে। সেখানে একজন তত্বাবধান করিবার অন্য ইংরেজ তরফ 
হইতে অধ্যক্ষ নিযুক্ত হইয়াছে। স্বাস্থ্য ও চিকিৎসার সুব্যবস্থার জন্য 
ওষধালয় ও কর্মচারী নিযুক্ত হইয়াছে। 


লোহিত সমুদ্র ও স্থয়েজ বন্দর | 


এডেন বনার ছাড়িরা কিছু দুর যাইলেই লোহিত সমুত্রে গড়া যায়। 
নে স্থানটির কেন যে লোহিত সমুদ্র নাম হইল, তার কিছুই বুঝা যায় ন!। 
অন্ত স্থানেরই মত সমুদ্র-জল নীল, তবে দুধারেই জমী নিকটে থাকার 
একটু সবুজ মিশ্রিত নীল। মাঝে মাঝে ঈষৎ লাল এক রকম শেওল! 
জলে ভাসে, তাও বেশী নয়। এছাড়া আর কোনও কারণ দেখি- 
লাম না। 

- এই শেখণাগুর্লিতে একটি অতি বিন্মগ্জনক ঘটনা ঘটিয়। থাকে, তাঁ 

অনেকেই জানেন না। অনেকগুলি লম্ব। লম্বা দড়ির মত শেওণা একত্র 
.মিলিয়াই ওই চাপ শেওল! হইয়াছে । প্রতি দড়িটি অনেকগুলি কোষ 
পাশাপাশি মন্গিবিষ্ট হইরাই গঠিত। ওই এক একটি কোষ সজীব পদার্থ 
তার প্রতিটির ভিতর কি একটি সজীব পদার্থ নড়িতে দেখা বাঁয়। কোধের 
ভিতর হইতে হাত বাড়াইযা! তাহার! নিজেদের খাগসামগ্রী ধরিয়। খায় । 
এবং অপর একটি কোষের সহিত মিলিত হইয়! সেই কোষটির গর্ভাধান 
ঘটায়। অপুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই সকল বিস্ময়কর পরিবর্তন স্বচক্ষে 
দেখ। যাঁয়। প্রতি কেণষ একা থাকিয়াও ভাগ হইতে পারে সত্য, কিন্তু 
(০০]1 01151০7 ) ছুইটিতে মিলিত হইয়া যে নূতন কোষ হয়--সে আরও 
সুস্থ ও সতৈজ হয়। তাই প্রকৃতির সর্বত্রই এইব্পই নিয়ম। 

চারিদিকে জমী থাকান্ এ স্থানে সমুদ্র অন্ান্ত সমুদ্র হইতে অনেক 
ধীর, যেন বড় পুকুরের মত। তাই জাহাজও বেশী দোলে না। আর 
আফ্রিকা ও আরব--উভয় দিকেই দারুণ উত্তপ্ত বাঁনুমন্ন মরুভূমি থাকায় 
স্থানটি বড়ই গরম। এই কারণে গরম কালে এখানে অনেক লোকের 
সর্লিগন্দ্ীণহয়। এই লোহিত সম্রে তিন চারি দিন থাকিতে হয়। 


২ বিলাত ভ্রমণ । 


জাহাজ যাইবার পক্ষে এ সমুদ্রটিও বড় ভয়ানক। জলে নিমজ্জিত 
পাহাড় আছে__তাহাতে জাহাজ লাগিলে সে জাহাজের আর রক্ষা নাই। 
তাই এ সকল বিপদ সন্কুল স্থানে আলোক স্তস্ত নির্মিত আছে। ভিন্ন 
ভির্র গতিতে নানা রঙের আলো ঘুরিয়৷ বিশেষ বিশেষ স্থান জানাইয়! 
দেয়। তাঁর মধ্যে এক স্থানে কতকগুলি একত্র অবস্থিত পাহাড়ের নাম 
পসাত শিষ্য” (9৪০0 ৪০901৩ ) আর এক স্থানের একটি অর্ধ নিমজ্জিত 
পাহাড়ের নাম (010515) “ডায়েডেলস্‌”, সবগুলিই ভগ্ানক স্থান । 

লোহিত সধূদ্র বেশী চওড়াও নয়। অনেক স্থলেই একদিককার বা 
অপর দিকের জমী ও পাহাড় দেখা যায়। অনেক স্থলে দুদিকেরই জমী 
দৃষ্টিগোচর হয়। ইহুদীরা যখন মিশর দেশ হইতে পলাইয়। আগিতে- 
ছিলেন, এই সকল অপ্রশস্ত স্থানের কোনও স্থান দিয়াই বোধ হয় তীহা- 
ঘের যাইবার জন্য জলের মধ্য হইতে শুকনা পথ বাহির হইয়াছিল। 

এই অল্প আয়তন শ্থান দিয়া, এসিয়! হইতে ইউরোপ যাইবার অধি- 
কাংশ জাহাজকেই যাইতে হয় বলিয়া এখানে অনেক জাহাজের সহিত 
দেখা হয়। সবাই তখন সকল কাজ ফেলিয়া এক দৃষ্টে পরস্পরকে 
দেখে__ও আনন্দের ধ্বনি তুলিয়া পরস্পরের গুভবার্তা জানায়। পথে 
জাহাজ দেখিলেই তার নাম ধাম ও পথের খবর লইয়! পরবর্তী বন্দরে 
গিয়া খবর দিতে সকল জাহাজই বাধ্য। এই নিয়ম থাকাতেই অকুল 
সমুদ্রে জাহাজের খবরাখবর হয়। 

পুরাতন ভূগোল লেখক পণ্ডিত টলেমী আরব দেশকে নাশা ভাগে 
বিভক্ত করিয়াছিলেন । যথা__্মরুময় আরব”, প্প্রস্তরময় আরব, 
ও “সুখের আরব*। চারিদিকের সমুদ্র ধারের জমীগুলি কতক ব! 
উর্কারাক্ষেত্র কতক ঝ! প্রস্তরময় কিন্তু ভিতরকার সব অংশ মরুভুমি। 
এখানে অতি সামান্ত বৃষ্টি পড়ে বলিয়া এই সমস্ত দেশে একটিও বড় 


লোহিত সমুদ্র ও সুয়েজ বন্দর । ২৩ 


পুরাতন ইতিহাসে এই সকল স্থান প্রপি্ধ স্থান ছিল। বাম ধারে 
শঅবিনিনিয়!,” “নিউব্য়া” ও “মিশর 1৮ যত দেশের পুরাতত্ব জানা আছে, 
তার মধ্যে মিশর দেশই মর্ধাপেক্ষ। পুরাতন। খুষটপূর্ব পাঁচ হাজার 
বদরের আগেও তাহাদের সভ্যতার খবর পাওয়া যায়। এই খানেই 
রাণী পরুওপেট্রা”্র রাজ্য ছিল। এইখানেই এখনও সেই সকল পুরাতন 
পিরামিড্‌ বর্তমান আছে। আর ডান দিকে আরবদেশে মুসলমানধর্মের 
সংস্থাপক মহম্মদের জন্ম । মক্কা ও মেদীনাই তাহার লীগাভূমি ছিল। 
সেসকল দেশ লোহিত সমুদ্রের খুব ধারে ধারে। স্ুয়েজে ঢুকিবার 
পথেই ডান দিকে "সাইনে পর্ধত”। এই পুণ্য ভূমিতেই “মোগেস্” 
প্রথমে ঈশ্বর কথিত দশটি আজ্ঞা প্রাপ্ত হইয়াছিলেন। 

ৃ্টধর্শের উৎপত্তিস্থান “পেলেষ্টাইন” এখান হইতে কতক দুরে । 
মরুময় আরব দেশেই কেন যে এই ছুইটি ধর্থোর উৎপত্তি হইয়াছিল, বুঝ! 
যায় না। যেখানে গাছ পাল! ফুল ফল ও জীবনের অন্তান্ত ভোগ্যবস্ত 
কম, সেইথানেই কি ইহ্সংসারের উপর বিরাগ আপনিই আমে । তাহলে 
শন্ত-শ্টামলা ভারতবর্ষেই ঝ কেন হিন্দুধর্ম ও বুদ্ধধন্ম্বের আবিভাব হলো। 
সমস্ত পৃথিবীই হয় আরবদেশের নয় ভারতবর্ষের ধর্মেই দীক্ষিত। অন্ত 
কোথাওতো এমন ধর প্রচারকগণ জন্মেন নাই। 

সুয়েজের কাছে যাইয়াই আবার সমুদ্র বিষম তরঙ্গময় হইয়া! উঠিল। 
অতি তেজে হাওয়! বহিতে লাগিল। জাহাজ অত্যন্ত অস্থির হইল। সুতরাং 
* সেদিন বৈকালে বনদরে নোঙ্গর করিলেও কেহ তীরে নামিতে পারিলেন 
না, বা তীর হইতেও কেহ জাহাঞ্ে আমিতে পারিলেন না। কেবল 
আমর! জাহাজের উচু ডেকে দীড়াইয়া ছুই ধারের বালুকাময় ও কাল কাল 
পাহাড়যুক্ত জমীর, ও বড় বড় তরঙ্গপূর্ণ সমুদ্রজলের, ও দুরস্থ সুয়ে 
বন্রের অপুর্ব ভীষণ শোভা দেখিতে লাগিলাম। 

স্বয়েছজ বন্দরটি অতি ছোট বন্দর । যেস্থানে সে দেশীয় লোকের 


হঃ [ও বিলাত ভ্রমণ। 


বাম, মে স্থান এখান হইতে অনেক দূর়ে। গাঁধায় চড়িয়া। যাইতে হয়, 
অগ্ত কোনও যান পাওয়া যায় না। বন্দরে সব পাথরের উচু উচু বাড়ী- 
গুলি সমুদ্রের ধারে ধারে নির্মিত; তাঁহার অধিকাংশই সওদাগরদের 
মাপ রাখিবার গুদাম_বড় একটা লোকবাসের নহে । অনেক কল 
কারখানাও আছে৷ স্থানটি ছটি* অংশে বিভক্ত । সুয়েজের খাল এই 
ছুটির মধ্য দিয়! কাটা । তার উপর দির এক চওড়া পাথরের প্রাচীর 
গাথা--ইহারই উপর ন্থয়েজের রেল চলে। এইখানেই বিলাতী মেল 
জাহাজ হইতে এই রেলে দেওয়া হ্য়--ও সেই রেলযোগে স্ুয়েজখাঁলের 
ধার দিয়া মে ডাক এলেকজান্্রা় পৌছায়, সেখান হইতে আবার 
আহাজে করির| বৃন্দিসি বন্দরে যায়, আবার রেলযোগে ও ষ্ট'গারে ইটালী 
জ্ান্গ ও ইংলিশ চ্যানেল পার হইয়া বিলাতে পৌছায়। সে সাত নমুদ্র 
তের নদীর পথ। এত দূর হইতেও ইংরেজ আদিয়,_ত্রিশ কোটা, 
লোককে শাগন করেন। এর কারণ কি? কারণ আর কিছুই নহে, 
তাহাদের বুদ্ধির বল, সুব্যবস্থা, ও মতত উন্নতির চেষ্টা। আর আরমাের 
নিশ্চেষ্ট হয়ে নানারপ সুক্ষ বিচার ও পরচ্চায মৃল্যবান্‌ সমর কাটান। 
জাহাজ নোক্ষর করিলে অনেক মিশরবাসী নানারূপ দেশী ও বিদেশী 
দ্রবাদি লইয়া জাহাজে বেচিতে আসিল। তারা! আমাদের দেশের 
লোকের অপেক্ষা অনেক চঢেউা, অনেক বলিষ্ঠ ও ফরসা! রং বিশিষ্ট। 
তাহারা ঢলঢলে ইজেরের উপরে পা অবধি লম্বা একটি আলখেল! পরে । 
তাতে বেশ সুলভ্য ও সুশ্রী দেখায়। মাথায় একটি রঙ্গিন কাপড়ের 
পাগড়ী। আরব দেশের লোকেরা এইরূপই পোষাক করে। আমাদের 
অপেক্ষাও গরম দেশ, কিন্তু তবুও লঙ্বা সুসভ্য পোষাক পরা তাহাদের 
দেশের বিধি। আমাদের বাঙ্গাণা দেশের কি স্ত্রীকি পুরুষ সকলেরই 
নিত্যকার পোষাক সন্বদ্ধে অনেক কথা শিখিতে আছে। তাহারা অতিশয় 


চা নি ৪ হযে নার্র বা রর নর রি পার্নন্রারা রগ রতি জারা নি 


লোহিত সমুদ্র ও হুয়েজ ব্দর। ২৫ 


লাগিল । তাহাদের মুখের ভাব কিন্তু একটুও মধুর নহে। যেন তাতে 
কুবাসনা ও দন্থ্যবৃত্বি সর্বদাই জাগিয়া আছে। আরব দন্যুর কথা তো 
মকলেই জানেন, তাহার! বড়ই ভয়ুনক ) উটে চড়িয়। পথে পথে ধনলু্ন, 
দল সংগ্রহ ও নরহত্যা করে। মিশরের রাণী ক্লিউপেট্রার চরিত্র হইতেই 
যেমন দেখা যার-__তাঁদের হাব ভাব এই হিসাবে বড়ই হীন। 

, আরব ও মিশরে জিনিষ পত্র ইউরোপবাঁসীর প্রবাদ হইতে বাড়ী 
ফিরিবার কালে বড়ই আদর করিয়া কেনে। আসিয়া আফ্রিক এই সকল 
দেশই ইউরোপের খুব নিকটবর্তী । মিশরেই কিন্ত কথায় কথায় তাঁহারা 
শীতকালে পরিবর্তনে আেন । যত কিছু পুরাতত্ব মিশর লইয়াই 

গরঠিত। খন্তান্ট সকল" পুরাতন দেশের সঙ্গে তুলনায় তাঁরাই সর্ধাপেক্ষা 
পুরাতন জাতি বলিয়া সাঁবাস্থ হইয়াছে। সেই খানেই অতি বিশ্ময়কর 
প্রিরামিভ আছে ও অগ্ঠান্ত নানা প্রকার প্রত্রতত্তের স্থান । সেই কারণেই 

মিশর ও মিশরদেশীয় ঝা কিছুর এত আদর। বাড়ী ফিরিবার কালে সবাই 
বৈঠকথানা সাজাইবাঁর ও বন্ধু বাদ্ধবদের উপহার দিবার জন্য এখানকার 
জিনিষপত্র কিনেন। আমিও কিছু কিছু কিনিয়াছি) যখনই সেগুলি 
দেখি সেই স্থানের ও দেই দেশের কথা অহরহ মনে পড়ে। এই সকল 
দ্রব্যের কতকগুলির সংক্ষেপে বর্ণনা করিতেছি । 
বল! বাহুল্য মিশর একটি বিখ্যাত তামাকপাঁতা ও সিগারেটের দেশ। 
সেই সকল বহু পরিমাণে এখান হইতে রপ্তানি হয়। ছোট ছোট বাঁক 
১ করিয়। সেই সকল সিগারেটও জাহাজে বেচিতে আনে, সে কৌটাগুলির 
অনেকগুলির সামনে নগ স্ত্রীমুত্তি আকা! । ছেলে বুড়া সবাই বাছিয়। বাঁছিয়া 
সেই কৌটাগুলিই কিনে। ও 
আর একটি কিনিবার জিনিষ -__কীচ ও পলাকাট নির্মিত গলার হার। 
সেগুলিতে বহু রকমের রং বিন্স্ত আছে। গলায় পর বা হাতে জড়িয়ে 


১১০০) ১০২৪৮০০১2০১ ক ৫ ০০১১০ ৮০৩৯১ 


২৬ বিলাত ভ্রমণ । 


সেই দ্রিকে আকর্ষণ--সেই দ্রিকেই সর্বাপেক্ষা জনতা । অনেকে অসম্ভব 
দাম দিয়া লইলেন। আর যে সকল পুরুষের ঘরেও হার পরাবার লোঁক 
আছেন, তাহারাও অনেকগুলি কিনিলেঘন। প্রথম এক জন! যে দানে নেন 
শেষে সে দাঁম কমিয়! কমিয়া সিকি হইল। 

সুন্দর সুন্দর কার্পেটও পাওয়! যায়। তাতে নানারূপ ভাল ভাল 
মিশর দেশ ও সমাজের ছবি লেখা। তার অধিকাংশেই সোফায় বসিয়া 
গৃহস্বামী ধূম পান বাঁ চা পাঁন করছেন,আর সামনে নর্তকী নৃত্য করিতেছে। 
আবার কততকগুলিতে উটের গোল হা'ওদায় চড়িয়া কোমলদেহা-পরদানমীন 
রমণীর! স্থানান্তরে যাইতেছেন_-মার তাহাদের স্বামী নিজে উট চালাইয! 
পদব্রজে যাইতেছেন। মিশর দেশের প্রায় সকল চিত্রপটেই স্ত্রীলোক, 
উট ও তাল গাছের চিত্র থাকে। 

ছবি আকা পোষ্টকার্ড বিক্রয় এখানে একট প্রসিদ্ধ লাভের বাধস!। 
এখানকার প্রত্বত সম্বন্ধে বত জিনিষ আছে সবেরই সুন্দর হুনার ছবি 
বিক্রয় হয়। মরুভূমিতে পিরামিড ফিন্কস্‌, ও ভাঙ্গা দেবমন্দির ও 
অট্টরালিকার নানারপ মু্তি খোদিত দেওয়ালের ছবি আকা । আমি তাঁর 
অনেক ছবি সঙ্গে আনিয়াছি; বারাস্তরে বলিব। ্ 

আর একটি কিনিবার জিনিব--সে দেশের দস্তার পদক। সেগুলিতে 
নানারপ জীবজস্তর মাথা বিশিষ্ট নরমুস্তি বিভিন্ন ভাবে খোদিত আছে। 
সেগুলি সব সেই দেশেরই দেবতা ॥ 

শেষ যেটি কিনলাম, পূর্ব কিনিয়াও আবার কিনিলাম_-সে কতক-- 
গুলি ছোট ছোট ফুলের খাতা। প্যালেষ্টাইনের ফুল বলিয়া অনেক 
খুষ্টানেরা আগ্রহের সহিত কিনেন। একজন ভারতবর্ষেরই পাদরী মেন 
বিস্তর কিনিয়া নানা লোককে উপহার পাঠাইলেন, আমিও অনেকগুলি 
ফিণিলাম। ছোট ফুলের এমন সৌনদধ্য কোথাও দেখি নাই। খাতাথানি 


এ ০ ১ 4০০ ০ 


লোহিত সমুদ্র ও সুয়েজ বদর ণ 


পাতে আলো৷ কর! পুণাভৃূমির সেই ফুলগুলি দেখা যাঁয়। পাঁতল! পাতা 
দিয়! চাপা । কি দিয়! ঘরে ফুলের মত এত সুন্দর এত নশ্বর দিনিষকে 
এমন করিয়! ঠিক রাখিয়াছে, তাহা জানি না। মনুষ্য দেহ তো এমন 
করিয়৷ রাখা যায় না। কিন্তু এ ফুলগুলি এমন সুরক্ষিত যে, এক বৎসর 
পরে এখনও খুলিলে যেন সগ্য তাজা মনে হয়-_ও ফুলপ্রিয় একজনের 
মধুর স্থৃতি মনে জাঁগাইয় প্রাণ আনন্দ মাতাইয়! তুলে। 


স্থয়েজের খাল। 


সন্ধ্যার সময় আমরা সুয়েজখালে টুঁকিলাম। তখন অন্ধকার হইয়াছে 
_তাই কেবল ক্ষীণ দীপালোকে আলোকিত চতুর্দিকের দৃগ্ অন্পষ্ট 
ভাবে দেখ। গেলমীব্র ; ভাল করিয়া তেমন বুঝ গেল না। 

জাহাছ দিনরাঁতই চলে, তবে স্ুয়েখালে অতি আস্তে আস্তে গিয়া 
থাঁকে, তার কারণ অপ্রশস্ত খালের ছুই ধারই বালুময়। জোরে জাহাজ 
চালাইলে জলের বেণী আন্দোলনে ছুই ধারের বাঁলু পাছে ঝরিয়া যায়, এই 
আশঙ্কা। খাঁটি স্থানে স্থানে অতি অপ্রশস্ত ও অনতিগভীর । অনেক 
স্থানে এমন কি ছুটি জাহাজ পাশাপাশি যাইতে পারে না । বড় আহাজ 
ব৷ চওড়া জাহাজ যে অনেক জল ভাঙ্গে দে সব জাহাঁজও এখান দিয়া 
আদিতে পারে না। তাই রুষ-জাপান ঘুদ্ধে এডমিরাল 'কুডোভিনস্ষির 
জাহাজ “কেপ্‌ অব গুড্ছোপত ঘুরাইয়। আনিতে হইল। মাঁঝে মাঝে 
কতক বিস্তীর্ণ লোণ! জলের হুদ আছে, খাল সেইগুলির সহিতই সংযুক্ত 
একটি জাহাজ সেইখানে দাড়াইলে, অপরট পাশ কাটাইঙ্!যায়। খালেও 
অপর এমন সকল স্থান আছে যেখানে পাশাপাশি বাইতে পারে । এখন 
অল্প অল্প করিয়া কাটিয়া! খাল চওড়া করা হইতেছে। 

খালটি ১০ মাইল লম্বা, তবে জাহাজ অত আস্তে যা বলিয়া পাঁর 
হইতে প্রায় ছুইদিন লাঁগে। অল্প গভীর ও অল্প প্রশস্ত এই খালে জাহাজ 
ঢুকিলেই জলগুলি উপচাইয়া ধাঁরের বালুর উপর উঠিয়া ফেনাইতে 
ফেনাইতে বাণভাকাঁর মত ছুটে ; তাতেই দেখা যায়_ অনেক বালু বরিয়! 
পড়িতেছে, তাই এখন ধরে ধাবে ইটের ছোট প্রাটীরে বাধান হইতেছে। 


মিনির রেলে হেরা রা জোস করোনি তারার 


স্থয়েছের খাল. হন 


সেই দেশেরই লোঁক-_কাঁল যণ্ড। ও নীল আঁলখাল! পরা । উটের পিঠে 
করিয়া কাটা বালি বোঝাই করিয়! দূরে ফেলিতেছে। 
এস্থানে এমন মরুভূমির স্থান যে, ছুইধারে বানুময় মাঠ বই আর 
কিছুই দেখা! যায় না। অনেক স্থানেই গাছপালার চিহুও নাই। এমন কি 
একটু শেওলা বা পাঁন। বা ঘাসও দেখ যায় না। তবে 'আজকাল একরপ 
অনেক শিকড়বিশিষ্ট লতান গাছ রোপণ কর হইতেছে । সে গাছগুলি 
পুরীর সমুদ্রধারের বাঁলুময় স্থানগুলিতে বালু উড়া বন্ধ করিবার জন্য বিস্তার 
দেওয়! আছে__দেখা যাঁয়। «কনভলভূলস্” শ্রেণীর গাছ। এক স্থান 
হইতে অন্নদিনেই চারিদিকে লতাইয়। জমিতে ঘন ঘন শিকড় চাণায়_-ও 
যত পুকৃনা জমি* হউক নী কেন তা হইতে রম শুধিষ্ জীবন ধারণ করে। 
অতি অল্প দিনেই চারিদিকে ছড়াইয়। পড়াতে__ও অনেক স্থানে শিকড় 
আছে বণিয়া--এক স্থান মরিলেই অপর স্থান মরে না। আর প্রতি 
- শিকড়গুলি অনেকগুলি বাঁলুকে একত্র করিয়! রাখে, তাই বালিও ভাঙ্গে 
না। এইরূপ নান! সুবিধার জন্ত এই গাছই এক্সপ স্থানে এত উপকারী। 
যেমন ধান গম আমাদের থাগ্য জোগায় ও বাশ খড় শাল সেগুন আমাদের 
ঘর বাঁধিয়া! দেয়, এবং কার্পাস শিখুল আমাদের বস্ত্র আনে,তেমনি এই মক 
গাছও স্থান "বিশেষে এত কাজে লাগে । সকল জিনিষেরই এমনি 
উপকারিতা আছে, বিজ্ঞান্দের সাহায্যে মানববুদ্ধি সেইগুলিকে অন্দদ্ধান 
করিয়! নিজের কাঁজে লাগাইতেছে। যে এইরূপে প্রকৃতির বিভিন্ন দ্রব্য- 
, গুলিকে ও শক্তি সমূহকে বুদ্ধিবলে আপন কাজে লাগাইতে পারে সেই 
জরী-_-সেই কৃতকার্ধ্য-_-সেই রাজা। ্ 
অমন স্থানে কিনারায় থাকিবার তে| জাগ্সগা নাই; তাই জলের : 
উপরেই একরূপ দৌতাল! বাড়ীর মত বোট আছে, সেইখানে কর্মচারীর! 
থাকে । তবে মাঝে মাঝে সুন্দর সুন্দর ইষ্টিসনও দেখা যায় । জলের 
সন নত বালা গাঁথা । সেগুলি অতি অন্দর স্থান। ভীষণ স্থানের 


৩০ বিলাত ভ্রমণ । 


পাশে থাকিয়া আরও সুন্দর হইয়াছে । লেখানে অনেক গাছ পালা দেখা 
যায়। ওদিককার প্রসিদ্ধ ঘন পাতাযুক্ত খেভুর গাছ তে! আছেই তা 
ছাড়! বিস্তর ফুল গাছও দেখা যার। কর্মচারীরা অতি যত্র করিয়া টবে 
করিয়া সেগুলিকে রক্ষা করে। অনেকগুলিতে ফুল ফুটা ছিল- দেখে 
চোখ জুড়াল। লোক অতি কম-_-তবে অনেকগুলি সে দেশীগ্প ছেলেদের 
খেল! করিতে দেখিলাম! অন্ত দেশের ছেলের মত তারাও মরুতূমির 
মাঝে নেচে হেসে খেল! করচে। আবরু প্রথা সকল মুসলমান দেশেই 
এত প্রচলিত বলিয়া, এ সকল স্থানে স্ত্রীলোক বড় একটা দেখ! যায় না, 
তাই এ সকণ স্থান আরও ভীষণ মরুভূমি বলিয়া! মনে হয়। তবে একটি 
স্থানে ছুটি আরব রমনী দেখিলাম । তাঁর মধ্যে' একজন অর্ধ বগুটিতা, 
আর এক স্থানে একটি অতি সুন্দর দৃশ্য দেখিলাম__ফরদ! ইউরোপীয় রং 
বিশিষ্ট ও আরবের মুখর লইয়া একটি শিশু তীরে টীড়াইয়! ছিল। ছুটি 
জাতির মাধুর্যযের একত্র লমাবেশ-_কি সুন্দর হুইয়াছে_-এইূপ সুন্দর 
দৃশ্ত আমি চীনেও দেখিরাছি। সমাজের কঠিন নিয়ম তুচ্ছ করিয়া এ 
অরুদুমেও মানবগ্রক্কৃতি আপনার আধিপত্য দেখাইয়াছে। 

এই সকল দেশ একরূপ ভোজবাদীর দেশ, চারি পাশে মরুভূমির বালুর 
উপর সব ছায়! দেখ! যায়। যেন জলেরই প্রতিবিষ। "একেই মিরাজ 
ৰা প্মরীচিক1” বলে। মরুভূমির তপ্ত বালুর “উপরকার বালুষ্তর বিভিন্ন 
রূপে উত্তপ্ত হইয়া এইরূপ ছবি দেখায়। ইহাই পষৃগতৃষ্জ1”, এইরূপ 
প্রতিবিষ্বকেই জল হইতে প্রতিবিশ্ব মনে করিয়! শুফক$ মৃগ চারিদিনে 
জলপান আশায় ছুটে। প্রতি দিলকার মানব হৃদয়েরই অতৃপ্ত বাসনার 
সঙ্গে তার অনেক সৌসাদৃশ্ত আছে। 

উটগুলি এই মক্ুভুমিরই জন্ত; এই মরুভূমিতে থাকিবার উপযুক্ত 
করিয়াই তার! স্থষ্ট হইয়াছে। তত্ত বালুর উপর বেড়াইবার জন্য পায়ের 
তলাগুলি চেপ্টা ও নরম। সে স্থানের হাওয়া উত্তপ্র বালকপামিশিত 


সুয়েছের খাল। ৩১ 


বলিয়া--তানের চোখ নাক ও কানের জন্য চামড়ার আবরণ আছে, টানিয়া 
দিয়া বন্ধ করা যার়। দীতগুলি মরুভূমির দগ্ধ শুক্ন! ও শক্ত ঘাস উপড়াইয়। 
খাইবার অন্থরূপ। নীচে পাঁটার সামনের চেপ্টা দাতের উপর-_শক্ত মাড়ীর 
স্তর। পিটে উচু কুকের মত থাকে-_সেগুলি ক্ষত ক্ষুদ্র কোবহার! গঠিত। 
অনেক দিন মরুভুমে থাগ্ত ও জলহীন হই থাকিতে হয় বলিয়। এই 
সকলের ভিতর উট জল পান করিয়া ও আহার করিয়া জল ও খাগ্ত রম 
ভরিয়া রাথে। এইগুণি হইতে সার রদ শোষণ করিয়া বহুদিন ধরিয়া! 
উপবাসী উট মরুভূমে বাঁচিয়। থাকে। বীজের ভিতর যেনন শস্ত ভ্রণের 
আহার্্য থাকে এ সকল জীবও আহার সঙ্গে রাখিয়াই ঝাচিয়া থাকে। 
বোঝাই ল্টুবার কান উট আপনিই বসে, ও বাঁশি বাজাইলে চলিয়! 
যায়। এ সকল দেশে উদ্ই গৃহ পালিত পণ্ড । আমাদের দেশের গরুর 
মত কত উপকারে লাগে । মোট বয়, দুধ দেয়, ও শরীরের মাংস দিয়া! 
, আরৰ দেশের লোককে থাওয়ায়। তার আর একটা আদরের নাম “519 
91075 ৫০১০:৮৮ অর্থাৎ মরুভূমির জাহাজ । দলে দলে সুশিক্ষিত এই 
সঞ্চল উট ইঙ্গিতে মানবের হিতকর এই সকল কাঁধ্য করিতেছে দেখিলে 
এক অপূর্ব্ব ভাব মনে আসে। 

এ ছাড়া কতকগুলি মিউল ব| অশ্বতরও দেখিলাঁম। সেগুলি গাধা ও 
ঘোড়ার দৌ-আাসল! জাত্বি। থর্বাকৃতি কিন্তু বড়ই কষ্টসহিষ। দোঁ- 
আমল! জাতির এই গুণ চিরগ্রসিদ্ধ । তাহারা মরিয়াও মরে না_অতি 

হীন অবস্থায় জীবন রক্ষা করিতে পারে। থে ছুইটা জাতি মিশ্রিত হইয়া 
তাহার! হুইগ্লাছে সেই ছুটি জাতিরই কষ্ট সহিবার মত! লইয়। অন্মায়। 
তাই তারা এত কর্মৃঠ। তাই প্রকারাস্তরে পণুপালকের! পণ্ুর শক্তি 
ও ক্ষমতা জন্মাইবার জন্য এইরূপ নিরমের সময়ে সময়ে সাহায্য লম়্। 


অশ্বতবেও বিশেষ উপকারিতা এই কারণে এরূপ পশুর দোষ এই যে 
ডিক ২ ই ১৭ আকি। 9৮৮ বঙঞজবদুক করিবার ক্রমতা লতি । 


০২ বিলাত ভ্রমণ। 


এ ছাড়া আরব দেশে সুন্দর সুন্দর ঘোড়া আছে-_সে ঘোড়া পৃথিবীর 
সকল স্থানে আদরণীয়। তাহারই সঙ্গে দৌ-আসল! করিয়া পৃথিবীর 
অনেক শ্রেণীর ভাল ভাল ঘোড়া! হইয়াছে। আরব ঘোড়া কত বুদ্ধিমান্‌ 
কত প্রভৃভত্ত। তার অনেক ছৃষার্ত সকলেই জানেন। প্রভুর কাঁজে 
তার! মরিতেও কুঠিত হয় না। 

এই জায়গায় এক স্থানে একটি আরবদেশের ফকিরকে দেখিয়াছিলাম। 
তাদের “ফী” বলে। তাঁরা অনেকটা! আমাদের দেশের সাঁধুদেরই মত। 
বেদাস্তের মত মত ও থিষ্টিকদের মত ধর্ম বিশ্বাস। আদন-পিড়িতে বসিয়া 
ধ্যান করে। তাদের কথ! বারাস্তরে বলিব। 

গ্রেল বারের আরব দস্থ্যর ছবিতে যে দত্রাদের (প্রতিমুণ্তি দেখান 
হইয়াছে তারা সব "বুডিন” জাতীয় আরব। দস্থাবৃত্তিই তাদের অধিকাংশ 
লোকের পেশা। ইহারা আরবের সেনা স্থানে থাঁকিয়! কঠিন পরিশ্রম. 
করে বলিয়া ইহাদের শরীর বড়ই পটু ও মাংসপেণী শক্ত ও দৃঢ়। মুপলমানি . 
ধর্মের সংস্থাপক মহম্মদ এই জাতীয় ধাত্রীর হাতেই লালিত পালিত হন। 
তাহার মাত! ছেলেকে সবল ও সুস্থ করিবার জন্য তখনকার প্রথা অঙ্থুলারে 
বুডিন জাতীয়া এক ধাত্রীর হাতে তাহার লালন পালন ভার দিয়াছিলেন। 
পাঁচ বৎসর পরে যখন ধাত্রী ছেলেকে ফিরাইয়া দ্বিতে জাঁসিল মা ছোট 
ছেলের দৃঢ় গঠন দেখিয়া! তাহাকে আরও দৃঢ় করিবার মানসে ধাত্রীকে 
ছেলে ফিরাইয়া পূর্বস্থানে লইয়া যাইতে বলিলেন। এমন মা ও এমন 
ধাত্রী ছিল বলিয়াই মহম্মদ এমন কর্্রবীর হইয়াছিলেন। * এই বুডিন 
জাতীয় *আরবেরা অতি সুপুরুষ ও বদরে ও এই সকল স্থানে অনেক" 
দেখা যায়। 

এই খালের এক প্রান্তে যেমন সুয়েজ--তেমনি অপর প্রান্তে “সৈয়েদ্‌” 
বনর বর্তমান; আর এ দুইয়ের মাঝে অর্থাৎ কেনালের অর্ধ পথে 
ইসলামিয়া সহর অবস্থিত। এ স্থানটি ছোট ও দেখিতে ঘেন ছবির মত, 


হুয়েজের খাল। ৩৩ 


একটি লোন! হদের উপর প্রতিষিত। কিন্তু স্বাস্থ্যের পক্ষে এমন কর্ধ্য 
স্থান আর ছিল না। ম্যালেরিয়! প্রভৃতি কাটাণুজজ রোগের এত গ্রাছ- 
ভাব ছিল যে ইউরোপবাসী যে এখনে আগিত দেই মরিত। অথচ স্থানটি 
ব্যবমা বাণিজ্যের পক্ষে বড়ই সুবিধাজনক । কোনওরপে দীড় করান 
চাই। এইবপ স্বার্থের চেষ্টায় প্রণোদিত হইয়। কতর্ূপ পরীক্ষাই চলিতে 
লাগিল। এই সময়েই পরসেব” (01০58100 এহণছ 09০19) মশাও 
ম্যালেরিয়। রোগের সহিত যে ঘনিষ্ঠ মন্বদ্ধ আছে মেই আবিষ্ষার প্রচার 
হয়। মশা কামড়েই এক রোগী হইতে অপর রোগীতে ম্যালেরিয়া রোগ 
যায়। অতএব মশা হনন করিলেই মে রোগ থামিবে। এখন মশা 
মারা তো সোনা! নয়া? কি করে মশীকে নির্ধংশ কর! যায়, এই 
অন্থমদ্ধান করিতে করিতে জানা গেল যে মশার বীন্জ প্রথমে জলে থাকে 
তাই জল জম! বন্ধ করিয়া ও জলের উপর কেরাসীন্‌ তেল ঢালিয়া 
"আগুন দিয়া মশার বাজ মারাতে এখন ম্যালেরিয়া এখানে অনেক 
কমিয়াছে। এমন মারীভয় ছিল বলিয়া সেখানে কেহ যাইতে চাহিত না। 
জমির দাম ছিল না। কতক স্বাস্থ্যকর হওয়াতে এখন তাহার কত দাম 
বাড়িয়াছে। 

বুদ্ধি বলে শীষ কিন! করিতে পারে ? সেই বুদ্ধির সাহায্যে ক্ষুদ্র মানৰ 
প্রকৃতির বিশাল রাজ্যে দি দিন কিরূপ ক্ষমতা বিস্তার করিতেছে। 
সাগর বীধিয়াছে, পাহাড় কাটিয়া স্থরঞ্গ করিয়া পথ করিয়াছে, জলআোত 
হাওয়া তার ভূত্যের মত কাজ করে, আর স্বয়ং অগ্নি কলু চাঁলাইয়া তাকে 
সাহায্য করে; এমন ব্রঙ্গাগুপ্রসারী মহতী মাঁনববুদ্ধিকে আমি শতবার 
নমস্কার করি। 


সৈয়দ বন্দর | 


ছই দিন ক্রমাগত যাওয়ার পর তৃতীর দিন সধ্ধ্যাবেলা সৈয়দবন্দর দেখ 
গেল। আরবের মরুভূমির একগ্রান্তে ভূমধ্স্থসাগর ও সুয়ে খালের 
সঙ্গম স্থলে সেই ছোট নৃতন বন্দর অবস্থিত। খোলা স্থান ও মরুভূমির 
দেশ কিনা, তাই বহুদূর হইতে দুরের ঞিনিয দেখ! যায়। বনারের নূতন 
উচু উঠ বাড়ীগুলি ও সব কল কারখানা, আকাশে চূড়া তুলিয়া পাশাপাশি 
ফড়াইয়। আছে। বনদরে অসংখ্য নানাজাতীগ়্ জাহাজের ভিড়। উচ্চ 
আলোকন্তস্ত হইতে একটি প্রথর আলো চারিদিক জুড়ি সব জাহাজ- 
গুলিকে পর্যবেক্ষণ করিতেছে। 

প্রবেশ করিাই বড় বড় থাম ও গম্ুপযুক্ত কষ্টম হাউসের বাড়ীটি 
প্রথমেই দেখ! গেল। ইউরোপ ও এপিয়ার মধ্যে এই স্থানটিই এখন সঙ্গম 
স্থল হইয়াছে বাঁঞয়। এখানে সকল বিষয়েই কড়াকড়ি । তার উপর আবার 
এম্থলে নানাজাতীয় লোকের একত্র বাস ও ক্ষমতা বিস্তয়। ফরাসী 
জাতিরাই প্রথমে নুগ়েজ খাল কাটেন ও এই বন্দরটি নির্মাণ করেন। কিন্ত 
এটি তুর্কার সুলতানের এলাকাতুক্ত। আবার উভয়ের ক্ষমতাকে অতিক্রম 
করিয়া ইংরেই এখানে প্রবল। অনেক গ্রীক ও ইতালী দেশের লোক 
এখানে ব্যবস! বাণিজ্য করে । তবে মিশর দেশের অর্ধিবাধীরাই অধিকাংশ 
কর্মচারীর কান্ত রুরে। বল! বাহুল্য, সকল বিষয়েই তত্বাবধানের ভার 
ইংরেজেরই হাতে ন্তস্ত। 

জাহাজ নঙ্গর করিবামাত্রই ডাক আসে ও টাক! ভাঙ্গাইবার ও জিনিষ 
পত্র বেচিবার জগ্ত লোক আসে । ভিন্ন ভিন্ন এজেন্ট আঁফিসের দালালের! 
আতিয়া যাত্রীদের উঠানাবা কার্য্যে সাহাধ্য করিতে সচেষ্ট, হইয়া ঘুরে । 


সৈয়দ বন্দর তর 


তাঁদের দোঁকানপশীর দেথিতে অনুনয় করে। তাহারা যে কত বকমের 
ভাষা জানে, তার অন্ত নাই। একজনের সঙ্গে ফরাসী ভাষার কথা 
কহিয়াই অপর একজনের সঙ্গে তুকমুতে কথা কহিল। অধিকাংশ লোকই 
ইংরেজী বুঝে, যদিও পূর্বোক্ত ছুইটি ভাষাই বেশী প্রচলিত। তাহাদের 
অনেকে হিনিও জানে। আমাদের কালো মুর্তি দেখিয়া দেশ চিনিয়া বলে, 
-_প্কই জাঁগ্যা দেখনেকে যাইয়ে গ11” এ কথাটির মানে অনেক। তা 
সব শুনিয়া কাজ নাই। খবরের কাগঞ্জ ওয়ালারাঁও কাঁগঞ্জ বেচিতে আসে। 

পে দেশের বিশেষ কিনিবার দ্রব্যপামগ্রীগুলি সব স্ুয়েজেরই মত। 
সেই মিশরের প্রত্রতত্বের ছাপাবিশিষ্ট পোষ্টকার্ড, সুগন্ধ মধুর সিগারেট, 
বন্ত্ব্ষে ছবি ত্ৰকা কার্পেট, কাঁচ ও প্রবালের হাড়, মিশরের অত্তদেহ- 
বিশিষ্ট দেবমুষ্তির পদক, আর সেই ছোট ছোট ফুলের খাতা। সেগুলি 
এমন মনোহর যে ইচ্ছা হল সিন্দুকে ভরিয়া লইয়! গিয়া দেশে আপনার 
লোকদের দিই। আবার কিনিলাম, আর বহুক্ষণ হাতে করির! তার সুন্দর 
রঙ্গবেরঙ্গের উজ্জ্বল রেখাগুলি অনিমেষে দেখিতে লাঁগিলাম। ফুলের 
স্বভাবজাত সুগন্ধ তখনও তাতে ভরা। 

প্রতি বন্দরে বন্দরে লোক বা মালপত্র নামাইবার আঁগে বনারের 
ডাক্তার আদিয়" লোকদের স্বাস্থ্য পরীক্ষা করে। তখন নাম অনুসারে 
সবাইকে সার দিয়া ধাড়াইতে্হয়; আর তিনি দেখিয়া যানি। জাহাজের 
উপর এ সব নিয়ম ঠিক যুন্ধক্ষেত্রেরই মত কড়া! প্লেগ প্রহৃতি রোগ এক 
দেশ হইতে পাছে সন্য দেশে কেহ লইয়া যার, এই আশঙ্কায় এত কড়া 
ব্যবস্থা। আর অত লোকের একত্র পরীক্ষার এতটা সুনিয়ম থাঁকায় এত 
অল্প সময়ের মধ্যে এত কাল সমাধা হয়। ইহা দেখিলে, সুনিয়ম ও 
সুব্যবস্থার, কার্যের অন্নকালের মধ্যে সম্পাদন ও সিদ্ধি সম্বন্ধে কত যে 
প্রয়োজনীয়তা তা বুঝা যায়। ইউরোপের সকল জাতির ভিতর এইন্ধপ 


নিরিহ অপির রে বন ব্যনিনবিলের ররর ররর চার 


৩৬ বিলাত ভ্রমণ । 


মিশরের একজন গণৎকার আসিয়! লোকের ভাগ্য গণনা করিল। 
সবাই তাহাকে হাত দেখাইবাঁর জন্য ব্য্ত7 তার অধিকাংশই অল্পবয়সী 
রমণী। কতক্ষণ পরে হাসিতে হাসিতে এক সুহাপিনী তার হাত বাঁড়াই- 
লেন। গণক বলিল, _প্বী হাত দেখাও 1৮_-“আমাকে কেহকি ভালবাসে”? 
এই কথার উত্তরে গণক বলিল,_'অস্ততঃ ছয় জন তোমার প্রণয়ার্থী।” 
তিনি তাহাকে একটি পিলিং দিলেন। আর এক যুবা সওদাগর 
হাত দেখাইলে গণক বলিন-__তোমার মালপত্র সব অগ্লিতে ভন্মমাঁৎ 
হইবে।” তিনি তাহাকে কিছুই দিলেন না। আর একজন শ্্ীনমুখী 
রমণীকে গণক বলিল--“তোমার প্রিয়জন অন্য রমণীতে অন্ুরক্ত”-_ তার 
মুখ আরও বিষ হইল। পু 

একজন বাঁজীকর আসিয়া বাঁজী দেখাইল। এক সাহেবের ও এক 
মেমের নিকট হইতে এক একটি আংটা লইঞ়! গিলিয়া! ফেলিল, পরে সেই 
আংটী ছুইটি আবার তাহাদেরই আহ্ুলে দেখা গেল-_বদলা বদলী 
হইয়াছে । আর অমনি হাঁসির রোল। 

নীচে জলের উপর ছোট বোটে করিয়। দুইটি উটালীয় বাঁলিক| ও ছুইটি 
পুরুষ দেতার বেহালা ও ব্যান্জো বাঁজাইয়। গান গুনাইতে আঁসিল। 
যাত্রীর ভাহাদের মধুর গানে মুগ্ধ হইয়! জাহাজের উপর হইতেই তাহাদের 
ছোট ছোট রৌপ্যমুদ্রা ছড়ি দিতে লাগিল ৮ তাহারা ছাতা! খুলিয়! সেই- 
গুলি ধরিতে লাগিল, কিন্ত অনেকগুলি জলে পড়িয়া লোকসান হইল। 
তাহারা প্রায় আমাদেরই মত কালো৷। সাহেব্দের ও মেমন্নের মত পোষাক 
পরা ও আমাদের দেশের মত কাল ঝাকড়! ঝাকড়া চুলবিশিষ্ট। আর সে 
মেয়ে ছুটি কি ঠিক আমাদের বাঙ্গালী মেয়ের মত--তেমনি বড় বড় ভাব 
মাথান চোখ, তেমনি মুখের মধুর ভাব । ইংরাজ প্রভৃতি ইউরোপিয়ানদের 
রমপ্লীর মত উজ্জল বর্ণও নহে ঝ| মুখের অমন স্বাধীন প্রদৃপ্ত ভাবও নহে। 
আর তাঁদের গানগুলিও অতি মধুর আমাদেরই গানের মত ভাবাতিশয্যে 


সৈয়দ বন্দর | ৩৭ 


ভাঙ্ক! ভাঙ্গা ও কাপান সুর গিটুকিরী ও গমকবিশিষ্ট। ইংরেজী গানের 
মত নির্ণিত ও সোজা দৌজ! সুর নয়। স্ুরগুলি পরস্পরের সহিত 
কোলাকুলি করে__গাহিতে গাহিতে গায়কের ও শ্রোতার মুখের ভাব 
পরিবর্তন হয় ও চোখে জল আসে। আর সে বস্ত্রের সঙ্গীতগুলিও কি মধুর 
ও সুশ্রাবা। সবগুলিই তারের বস্ত্র, একটিও বাশী বা কোনওরপ বাযুবনত্ 
নাই। তারের বন্ত্গুলির আওয়াজ স্বভাবত আরও নরম ও কোমল এবং 
চুপে চুপে কথা ও গুমরে কীদার মত অস্পষ্ট। ঝাঁশীর শ্বর উচ্চ ও 
আকুলতা মাথা ৷ রমণী হৃদয়ের মত অপ্দুট ভাবমাথা বলিয়া স্ত্রীক্ঠের 
লহিত গাছিতে পুর্বট আরও উপযুক্ত হয়। স্বর যত অন্থগ্ড হয় ততই 
মধুর। তাই গ্রতিধ্বণির অস্পষ্ট রব ও হৃদয়ের ভিতরকার নিস্তব্ধ সগীত- 
কল্পনার বিপূল বিস্তার সহায়ত৷ করে বলিয়! সর্ববাপেক্ষ। মধুর । 


শ্তৈয়দ্‌ বন্দর | 


ডাহা হইতে কিনার! অতি মন্নিকট। কিন্তু সেই অল্প পথই নৌকাঁয় 
করিয়া নামিতে হয়। তার ভাড়াও অনেক; এমন ভাড়া কোথাও" 
দেখি নাই। দিনের বেলা প্রতি জনা পিছু তিন আনা লাগে আর রাত্রি 
ৰেলা ছয় আনা। পূর্বে নাকি আরও বেশী ছিল। সুলতানের আমলে 
যা চাহিত তাই দিতে হইত। মাঝির! নাকি নৌকা! আধ পথে লইয়! গিয়া 
আঁর যাইব না বলিয়!, ভয় দেখাইর| বেশী ভাড়া -আদায় করিত। এখন 
ইংরেজের শাসন আমলে সবই নিয়মে বাঁধা। 

নামিবামাত্র একজন তুরস্কদেশীয় ভদ্রলোক হাত বাড়াইয়! আমাদিগকে 
উপরে উঠাইয়া লইল এবং বলিল__”আপনার! কি স্থানটি দেখিতে ইচ্ছা 
করেন? আমি একজনা প্রদর্শক; আমাকে ছু-সিলিং দিলেই আমি 
আপনাদের সব স্থান দরেখাইয়! আনিব।” আমরা সম্মত হইয়। একথানি 
ভাড়। ফিটন্‌ লইয়া! দেশ দেখিতে চলিলাম। কিটন্‌ খানি রবার টায়ার 
দেওয়া ও প্রতি ঘণ্টায় তার ছুই শিলিং ভাড়া । 

সহরটি নৃতন, রাস্তাগুলি টওড়া। বাড়িগুলি সারি সারি গীথা $ 
তার নীচেতল! সবই দোকাঁন। দৌঁকানগুলি অতি সুসজ্জিত এবং দেশীয় 
ও বিদ্বেশীয়) তাতে নানারূপ জিনিষ বি্রুয় হয়। অধিকাংশ দোকান 
ফরানী জাতীর ব। মুসলমানের হাতে। ইংরেজের হাঁতে অল্পই আছে। 
সবাই ফরাসী ভাষা কয়। অস্ীচ২পাঁলক, ইজিপটের প্রত্রতত্বের ছবি, 
নানারূপ পরিধেয় দ্রব্য সামগ্রী ইত্যাদি । বড় রাস্তার ধারে ধারে ও লমু 
দ্রের তীরে বাঁধ! রাস্তার উপর অনেক মদের দোকাঁন। তাঁকে ফরাসী 
ভাষায় “কাফি” বলে | অর্থাৎ সেইখানে মদ “কাঁফি-চ*-ইত্যাদি পাওয়া 





শ্তৈয়ন্‌ বন্দর। ৩৯ 


বিহীন কাফি পান কর! হয়) আর তার সে মদ। অনেকগুলি বেকার 
ব্দমায়েদ্‌ সেইখানে বসিয়া দিন রাত আড্ডা দেয়। স্থৃবিধা পাইলে 
লোকদের ঠকায়। অনেকগুলি ,ইটালিয় বালিকা এখানে থাকিয়া 
কনপট্‌ বাছাইয়া ও গান গাহিক্া লৌকদের মনোরঞন করে। সেটি 
একটি এখানকার প্রধান আকর্ষণ । কারে প্রকারে অনেক লোক ছক 
লোকের প্ররোচনার ফাঁদে পড়িগ্না যান। নিকটেই জুঙ্া খেলা হচ্চে 
অনিচ্ছুক বিদেণী হয় ত অনেক আপত্তির পর রাজী হইয়া! এক দাঁন 
খেলিলেন। বিস্তর জিত হইল) আবার থেলিলেন,--আবার জিত 
হইল। নেশ! চড়িতে চড়িতে এত গ্রবল হইয়া উঠিল যে, শেষে সর্বান্ 
সেই খানে দিগ্লা'জাহাজে' ফিরিয়া আপিলেন। 
হয় তে! একগন স্ুবেণী ছোট ছেলে এসে বল্লে_ “মহাশয়, গান 
শুনবেন তো আমার সঙ্গে আমুন।” যদি কোনও মু তাদের সঙ্গে যায়, 
" তো নিমেষে কুট্ুকচালে পথ দিয়ে এমন স্থানে নিয়ে গিয়ে ফেলে, যেখান 
থেকে ইজ্জত নিয়ে ফিরে আপা দায়। হয়ত সে বাড়ির সিড়ির পংক্তি- 
গুলি সরু, অদ্ধক্কার ও আকা-বাকা। তাঁর উপরে সুসজ্জিত বড় বড় 
আয়নাধিশিষ্ট ও নানারূপ চিত্তবিকারী ছবি দিয়ে সাজান প্রকোষ্ঠ। 
আলবোলায় তাওয়া দিয়ে তামাক সা; আতর দানে আগর গ্রভৃতি 
দেখা যায়। নুতন মখমলেক দোফার উপর বসিয় কেহ হয় ত অনন্য 
ভাবে ধূমপান করিতেছেন। সেই খালেই আবার কত রকমের তাঁস্‌ ও 
“ছবি বিক্রয় হয়,__তা অমনি দেখিলে এক রকম) আবার রোদে দেখিঝোে 
আর এক রকম। ইত্যাদি নানারূপ বিপদ-সঞ্ুল স্থানে সে বনানটি 
পরিপূর্ণ । 
যেমন করে থাঁকি, প্রথমেই পোষ্টাপিসে গেলাম। সেখানে ইজিপটিও 
্ট্যাম্পই পরলত_-তার দ্বাম 'একপেনীর কিছু উপর। অন্যান্ত দেশেরও 


রিলিস নয়া ২৬০১-০০-৩০ 


৪০ বিলাত ভ্রমণ । 


সেই দেশেরই পোষ্ট বাক্সে ফেলিতে হয়। অঙ্গের অন্য দেশের বাক্সে ভুলিয়া 
দিলেও চিঠি গৌছাবে। তবে সেখানে ছুনা দাম দিয়া লইতে হইবে। 
ঠিক এইরূপ চীন দেশের 'এময় সহরেও দেখিয়াছি । যেখানেই বিভিন্ন 
জাতির পাচ জনের একত্র ক্ষমতা বিস্তার, সেখানেই এইরূপ হইয়! 
থাকে। 

পূর্বেই বলিয়াছি, এ সকল আক্রুর দেশে রাস্তায় প্রা়ই স্ত্রীলোক দেখা 
যায় না। যে ছুই একটি দেখা যায়, তাহাদের মুখের নীচেটি ঘোমটায় 
আবৃত। আঁমাদের দেশের ঘোমটায় চোখ ঢাক1 থাকে বলিয়া হুচট 
খাওয়ার ভয়। ভাঁদের মুখের নীচে ঢাক কিন্ত চোখ খোঁল1। সে ছবি 
গেল বারে “আরব রমণীর” ছবিতে দেখাইয়াছি। অর্গের অন্য কোন 
জারগাই ফাক নাই বলিয়াই ইহারা নাকের উপরই যা কিছু গহনা পরিবায় 
আছে তাই পড়েন। বলা বাহুল্য যে স্বাভাবিক পৌনদরয্য ঘোমটায় টাকিয়া] 
জহরতের সৌনর্যের বিকাশ করা সে চেষ্টা মিথ্যা চেষ্টা ॥ 

অতি অল্পদূর যাইয়াই গ্রীক দেশের গীর্জ্জায় ঢুকিলাম। তার সামনে 
একটি বাগানে একটি ইউরোপীয় রমণী নিজেই বাগান খুঁড়িতেছেন। 
তাহার শরীর যেমন সুস্থ, অঙ্গ প্রত্যঙগও তেমনি পরিপাটা| মুখে স্থাধী- 
নতা ও আনন্দের ভাঁব। শীর্্জাটি অন্ত শীর্জারই মত উচু চূড়া বিশিষ্ট। 
তার উপর হইতে মধুরস্বরে উপাসনার ঘণ্টা বাজিতেছিল। সামনেই 
কতকগুলি প্রাচীনা রমণী পাড়ায়! নতশির হইয়া, উপাঁসনায় রত 
হইলেন। একটি ,ভিক্ষুকও কান নাঁক ছুইয়া কুর্ণিস করার মত করিয়া. 
পুজায় যোগ দ্বিল। দূরেও যে যেখানে ছিল ঘণ্টার শব্দ শুনিয় শুস্ভিত 
হইয়! দাঁড়াইয়া চোখ বুজিল। ঘণ্টার রবে এমন কি অনির্বচনীয় ক্ষমতা 
আছে যে, তাতে মনের কর্থোনুখী ভাব ও শরীরের গতিবিধি সব তখনি 
তখনি একেবারে বন্ধ করিয়া দেয়। প্যারিশে লুভেয়ারের আর্ট, গোলারীতে 


০০০০০ 2 ০৮ ১৮ 


স্তৈয়দ্‌ বন্দর । ৪৯ 


“মলিয়ারেরই” আকা । বল হৃদয় কৃষক ও তাহার পত্বী মাঠে একত্রে 
কা করিতেছিলেন। এ্রমন সময়ে দুরে নগরের ধর্ম মন্দির হইতে সন্ধা! 
উপাসনার ঘণ্টা ধ্বনি উঠিল। ঘ্লাই সেই মধুর বোল তাহাদের কানে 
গৌছিয়াছে অমনি যিনি যেমন অবস্থায় ছিজেন, ধ্যানম্থ হইয়। পড়িলেন। 
সে যে মুদিত নেত্রের ও নত মুখের মধুর ভাব, এমন কোঁথাও দেখি 
নাই। কবির তুলিকা রমণীর নত মুখের কপোলে অন্তমীন সুর্যের 
একটি সুরঞ্জিত রশ্মি প্রতিফলিত করিয়া! আরও স্বর্গের ভাঁব আনিয়াছেন। 
এই বিষয়েরই একটি ছোট ছবি আমি সঙ্গে আনিয়াছি। 
মন্দিরের ভিতর ঢুকিয়। দেখি, তাতে অধিকাংশই বৃদ্ানীলোক । 
চারটি মাত্র গুরু আছে। তাহারাও সব অতি বৃদ্ধ। সকল দেশেই 
এইরূপ ঘটে-_ধর্থের টানে সরল হায়! স্্রীলোকেরাই বেশী আবষ্ট হয়েন। 
আর বৃদ্ধ বসের সঙ্গে সঙ্গে দৌর্বলোর অসহায় ভাব বৃদ্ধি পাওয়াতে 
" সকল বিবেক ও ধর্মভাব আরও ঘনীভূত হয়। 
সে ধর্মমন্দির আমাদেরই ধর্মমন্দিরের মত, তাতে নানারপ প্রতিমুদ্তি 
রক্ষিত ও পুজিত। হী খৃষ্টের নানা অবস্থার মুদ্তি আছে। মাতকোলে শিণু 
অবস্থারই মৃদ্তি সর্বাপেক্ষ! সুন্দর দেখায়, আর কুশে বিদ্ধ হার শিথিল 
দেহই সর্বাপেক্ষা পুজিত। কেথলিক চারটে কুমারী মেরীর থুষ্ট অপেক্ষাও 
আদয়। প্রচারক সঙ্যার্মী' পলের প্রস্তর মৃদ্তির বৃদ্ধ অনুষ্ঠ উপাসকদের 
চুনের ঘর্ষণে একেবারে খইয়া গিয়াছে। চারিদিকে মোমবাতি জলি- 
, তেছে--ও নীনা। রঙের কাপড় দিয়া সাজান। ফুল আছে__ধূপ ধূনাও 
জলিতেছে। ভর্ডন্‌ নদীর পবিত্র জল স্পর্শ করিয়া যাত্রীর! উপাসনার . 
রত হয়। সবই প্রায় আমাদের দেশেরই মত। এও এককপ নুতন 
ুষঠি পুজজা। ঈশ্বরের কল্পনা মানবের আদি অবস্থায় এইরূপ স্ববূপভাবেই 
আবির্ভাব হুইয়াছে। ক্রমে নিরাকার কল্পনায় প্রবর্তিত হ্ইয়াছে। খুটি 


1৯ ৯81238৮78০১ ০০০ ১ -৮- 


৪২ বিলাত ভ্রমণ । 


কেখলিকদের এ সব সবজ্ঞম ইহা! হইতেও কম চ:06696206 00010% 
এর আবার আরও কম। মুসলমান ধর্মে আবার আরও বিরল। এমন 
কি, তাহাদের বৈঠকখানার ঘরে ভার! ছবি অবধি থাকিতে পারে ন। পাছে 
প্রতিমা পুজার প্রবৃত্তি আসে । গীর্জা ঘণ্টা! বাজান অবধি নিষিদ্ধ! মানুষে 
যসঙ্জিদের উপর হইতে চীৎকার করিয়! সেই কাঁজ করে থাকে । অথচ সকল 
সম্প্রধায়েরই বিধান মতে অপরের প্রণালী ঠিক নহে বলিয়া বিবেচিত । 

_ এখান হইতে গাইড. আমাদের একটি মুসলমান মনজিদে লইয়া গেল। 
জুতার উপর একটি নেকড়ার জুতা পরিয়! তবে ভাতে প্রবেশ করিতে হয়। 
মোল্লার বেদী দেখিলীম। কতকগুলি ছোট ছেলে কোরাণদানে 
বই রাখিয়া পড়িতেছিল। কোরাণসরীফ ও দেখিলাম, মহম্মদের নিজ হাতের 
তরবারিও দেখিলাম । মহরমের বিষম লম্বা ধবজাও দেখিলাম । একজন 
মোল্প। ভাঙ। ভাঙ্গা হিন্দিতে আমাদের মহম্মদের জীবন বৃত্তাত্ত ও এই 
মন্দিরটির উৎপত্তি সন্বন্দে অনেক কথা বলিলেন। তাহার! বড় গরীব। 
আসিবাঁর মময় আমর! কৃতজ্ঞতা জানাইয়া তাদের হাতে গুটিকতক রৌপ্য, 
সুরা দিলাম-__সেই অল্পেই তার! কত সত্্ষ্ট। 

তিনি যে মহাম্মদের জীবন বৃত্তান্ত আমাদের বলিলেন, তাহা আমার' 
কাছে সম্পূর্ণ নৃতন কথা ও আনার অতিশর বিস্য়জনক বলিয়! মনে হইল। 
দেই মহাত্মার পুণ্য জীবন কাহিনী সত্বদ্ধে ছুই একটি কথা নিয়ে বলিতেছি। 

মহম্মদদের ইতিবৃত্ব সেই মোল্লার মুখ হইতে আঁমি নিবিষ্টচিত্তে 
শুনিয়াছি ও একান্ত কৌতুহলবশত, ছু-একখানি পুস্তক হইতেও পরে 
পড়িয়াছি। তীর জন্মিবার কিছুদিন পূর্বেই তার পিতা আবছুলা 
মারা যান। তার মাতা “মামিনা” তাঁকে সুস্থ ও বলিষ্ঠ করিবার অগ্ভ 
গ্হমিনা” নারী এক ধাত্রীর কাছে মান্য করিতে দিলেন। পূর্বেই বলিয়াছি 
ইনি বুডীন্‌ জাতীয় স্ত্রীলোক ) মরুভুমেই ইহাদের বাঁন। মহম্মদ-এই স্থানেই 


কিমা শর 


ভতৈষ্র ব্দয়। ৪৩ 


কিন্তু ছেলেবেলায় তাহার ফিট ঝ মুচ্ছ! হইত। কিছুদিন পরে তীর মাতাও 
মারা যান। তখন তীহংর মাম! “আবুতালিপ্‌” তাহার ভরণ-পৌষণের ভাঁর 
লয়েন। এই সময়ের সকল "ছেলেই যেমন সেকাল সে দেশে করিয়! 
থাঁকিত, এই বয়সে তিনি মরুভূমির মাঝে পাহাড়ে পাহাড়ে মেষ চরাইয়া 
বেড়াইতেন। সেই ভীষণ স্থানেই প্রক্কৃতির ভীষণ শোভা দেখিয়া! তার 
ভাবুক মনে ধর্ম ভাব আসে। সে সময়ে আরব দেশের সমাজ ও ১] 
অিশয় উচ্ছুঙ্খল ছিল। সকলেই মুক্তি পু! করিত। স্ত্রীলোকের অবস্থা 
অতিশয় হীন ছিল। মানবহিতব্রতে ব্রতী হইয়া! এই সকল কুপ্রথাঁর সংস্কার" 
সাধনে তিনি বন্ধপরিকূর হইলেন । অনন্যমনে এই কল নির্জন প্রদেশে 
আহার নিদ্রাভুবিয়া তখন অহরহ এই চিন্তাই করিতেন। এক সময় সাহার 
মনের অবস্থা! এমন বিশৃঙ্খল হইগ্নাছিল যে, তিনি পাহাড়ের চূড়া হইতে পাড়য়! 
আত্মহত্য/ করিতে যাইতেছিলেন ; এমন সময় ্ব্গীয় দূত "গেত্রীয়েল” 
তাঁহাকে বাচাইলেন। এই ঘটনাগুলি অনেকটা বিশুপুষ্টের জীবনীর মত 
€(765545 1 0৩ 11106717559 )। মহাপুরুষদের জীবনে অমনি একদিন 
দারুণ পরীক্ষার দিন আসে। পুরুর্ধাক্ত এই ঘটনাগুলি হইতেই তাহার 
ভবিষ্যতের যাবতীয় কাঁধ্যপ্রণালী সব বুঝা যায়। 
সাহার যৌবনের আর একটি মহৎ ঘটনা “খাদি” নারী এক 
রমণীর সহিত তাঁর [বিবাই। ইনি একজন ধনী বিধবা রমণী ছিলেন। 
এবং ইছারই কাছে মহম্মদ চাকরী করেন। পরে তিনি প্রীত হইয়া 
মহম্ম্কে বিবাহ করেন। তিনি বয়সে ১৫ বৎসরে বড় থাকিলেও সার! 
জীবন মহম্মদের সঙ্গে অতি স্থুখে একত্র বাস করিয়াছিলেন । মহম্মদ 
ইহাকে বড়ই মন্ঠ করিতেন ও তিনিও মহপ্মদকে বড়ই ভক্তি করিতেন। 
তিনটি মেয়ে ও ছুটি ছেলে হয়। ছেলে ছুটি মারা যায় এবং ছোট মেয়ের 
ংশধরেরাই মহম্মদের বংশ রক্ষা, করে ) ইহার ছেলেদের নামই “হাসেন্ঠ 


৪৪ বিলাত ভ্রমণ। 


খাদিজার মৃত্যুর পর মহম্মদ 'আরও দশবার বিবাহ করিয়াছিলেন। 
কাহারও সন্তান হয় নাই। তবে তার অতি বৃত বয়সে “মেরি” নামক 
এক খুষ্টান রমণীর গঙ্ডে একটি ছেলে হইয়াছিল। মহম্মদ সে ছেলেটিকে 
বড়ই ভাল বাদসিতেন। কিন্ত সেও বাচে নাই। একটিও পুত্র সন্তান না 
থাকায় কে তাহার মৃত্যুর পর তাহার কার্যের ভার লইবে এই চিন্তায় 
মহম্মর্‌ বড়ই কাতর থাকিতেন। 

যখন প্রচলিত ধর্মের নিন্দাবাদ করাতে দেশের লোক তাহার উপর 
খঙ্জা হস্ত হইল, তখন তাহাকে নকা! ছাড়িয়া মদীনায় পলাইতে হইল । 
একেই “হিজরী” বলে। ক্রমাগত যুদ্ধ বিগ্রহেই ..তাহার সময় কাটিত, 
তারই কিবিৎ অবসরকালে তিনি *কোরাণ” বলিতেন। ৬৪ বৎসর বয়সে 
১৫ দিনের জরে তীহার মৃত্যু হয়। তাহার প্রিয়তম! জী “আয়ের” 
ঘরেই তিনি দেহত্যাগ করেন। পরে *কোরাঁণ সরিফ.” লেখা ইহারই - 
ঘরে পাওয়া যাঁয়। 

মহচ্মদের জীবিত অবস্থাতেই মুসলমানধর্্ম বহুদূর অবধি বিস্তৃত 
হইয়াছিল। তাহার ধর্ঘ্কে “ইসলাম' ধর্ম বলা যায়। এই ইসলাঁম 
শবের অর্থ “ঈশ্বরের ইচ্ছায় সম্পূ্ণ্ূপে আত্মসমর্পণ করা ।” তীহার ধর্দোর 
মূলমন্ত্র এই যে--ঈশ্বর এক ; আর মহম্মদ তাহার প্রেরিত €(তত্ববস্তা )।৮ 
এ ধর্মের নিয়মানথারে জাতিভেদ নাই। সকল মানুষই সমান, পরে 
মহম্মদের মৃত্যুর পর অন্লকাল মধ্যেই এই ধর্ম চারিদিকে প্রচার হইয়া 
পড়িল। এখন পৃথিবীৰ ভৃভাগের চার ভাগের এক ভাগ লোক এই 
ধর্মাবলম্বী । 

এই মসজিদ হইতে নিষ্র্রাস্ত হইয়! পেখানকার হাসপাতাল দেখিতে 
গেলাম। ছোট বাড়ী কিন্তু ফুলবাগানে ভরা। একজন আরমানী 
ডাক্তারের তত্বাবধানে প্রতিষ্ঠিত। তিনি আমাদের কাফী পান করা ইলেন 


০০-35-০৮০৯ ০০-০১-৩৩5০ ১০১০০০৩১০০4 


স্তৈয়েদ বন্দর । ৪৫ 


সেখানে অল্পসংখ্যক মাত্র রোগী বিনা বেতনে থাকিতে পাকস। অপর 
সকলকেই টাক] দ্য থাকিতে হয়। প্রথম শ্রেণীতে ১* ডলার প্রতিদিন 
দেয়। স্নান করিবার, কাপড় কাচিবার, রীধিবার, ও রোগীদের রাখিবার 
হুদার ব্যবস্থা। স্ত্রীলোকের! যেখানে থাকেন, সে স্থানটি ছুই ভাগে 
বিভত্ত_-এক ভাগে গৃহস্থ মেয়েরা থাকেন, ও অপরটীতে সাধারণ কুণীলা 
সত্রীলোকদের স্থান। তাদেরও অনাবৃত মুখের ভাবে স্ত্রীলোকের 
স্বভাবদিদ্ধ সক্কোচ মর্ধ্যাদাও সাবল্য আছে। আমাদের হীমপাতালে এ 
দেশে এমন স্বন্দর ব্যবস্থা এ বিষয়ে নাই। 

এখান হইতে তিন মাইল দূরে “অরব পল্লী” দেখিতে গেলাম । সে 
সহরের বাহিরে স্থান্টতত পরিফ্ণীর নহে। ছোট ছোট কুঁড়ে ও অপ্রশস্ত 
রাস্তা ময়লায় ভরাঁ। গরীব স্ত্রীলোকেরাও ময়লা পোষাক পর! 
ছেপেপিলে চতুর্দিকে দেখা গেল। জ্ীলোকদের প্রান সবই 
অবগুষ্ঠিতা | 

শেষে পিয়ারে "লেসেপ্দ” এর (12014192170 [-৫55975 ) প্রতি মুনি 
দেখিতে গেলাম। সেই স্থান্টিই সর্বাপেক্ষা মনোরম । সহরের জমী 
হইতে বড় বড় পাথরে গাঁথা প্রাচীরটি সমুদ্রের ভিতর ১ মাইল অবধি 
গিমাছে। দেই স্থানে সহরের যত লোঁক হাওয়া খাইতে যাঁন। সমুদ্রের 
ভীষণ তরঙ্গ যাহাতে বন্দরে ঢুকিতে ন! পারে, সেই জন্য এই প্রাচীর গাথা । 
ভীষধ তরঙ্গ আসিয়া অহরহ তাহাতে আঘাত করিতেছে । আর সে 
. অলকল্লোল কি ভীমনাদ। ঢেউ চলিয়া গেলে, শুত্র ফেনাগুলি যেন 
সাদা ফুলের মত বেলাভূমিতে পড়িয়া! থাকে। আর শ'ত শত জলজ উদ্ভিদ ও 
সজীব শেওল! সেই আোঁতে অনবরত পাথরের উপর আহত হইতেছে। 
“জেলি মাছই” বা কত--তার। নানা রঙ্গের রঞ্জিত বিচিত্র ছাতা! খুলিয়৷ 
জলের নীচে সাঁতার দিতেছে। ঢেউগুলির তুমুল আলোড়ন যেন জলদস্যদের 
আক্রমণের" যত যনে হয়। যেন প্রবলবেগে পাথরের প্রাচীরটি ভাঙ্গিয়! 


৪৬ বিলাত ভ্রমণ । 


দিয়। বড় বড় ঢেউগুলি দেশটি জলপ্রাবনে নষ্ট করিতে চার। হ্বারিকা 
ধ্বংসের কালে এইনপ দৃশ্তই বোধ হয় বর্ণিত আছে। 

এই পাথরের প্রাচীরের সমুদরপ্রান্তে *লেদেপ্পত এর প্রতিমুনতি 
এক উচু থামের উপর অবন্থিত। এক হাতে চাবী ও অপর হাতে 
স্থয়েজ খালের ম্যাপ হাতে করিয়া কর্ম্মবীর সমুদ্রের দিকে বিক্ষারিত নেত্রে 
চাহিয়া আছেন। খাল কাটিয়! সাগর বাধিয়া যেন তিনি সেথানে দাঁড়াই! 
ভীষণ সমুদ্রের উপর প্রভূত্ব করিতেছেন। ইনি একজন ফরানী দেশীয় 
এন্জিনিয়র্। কত বাধা-বিপন্তি অতিক্রম করিয়! মরুভূমির উপর দিয়! 
ছোট ছোট হৃদ গুলিকে একত্র করিয়া এই অসম্ভব কাঁজ সম্ভব করিয়াছেন। 
যে স্থানে যাইতে পূর্বে তিন মাস লাগিত, এখন এক মাস লাগে । এখন 
ব্যবস! বাণিজ্যের কত স্থবিধা হইয়াছে ও ইউরোপের সহিত কত ঘনিষ্ঠ 
সন্বদধ স্থাপিত হইয়াছে । তাঁর ফল, এক হিসাবে ভীষণ হইয়াছে । খনেক 
আসিয়াবাঁসী এই দারুণ জীবনসংগ্রামে মরিতেছে। তবে তাঁদের মধ্যে 
অল্লসংখ্যক যাহারা বাচিয়া থাকিতে পারিবে, তাহারা নৃতন অবস্থার আলে! 
পাইয়। ও তন্বারা আরও বলীয়ান হইয়া, সুদূর ভবিষ্যতে হয়ত ছুই শক্তির 
সংমিশ্রণে অনেক খেল! খেলিতে পারিবে_-আশ! করা যায়। 

ইহারই নিকট জমীর উপর 118০07119, মার্কণীর' তারবিহীন 
টেলিগ্রাফের স্তস্ত। প্রাতি বন্দরেই এরপ ব্যবস্থা "াছে। শীঘ্ব খবরাথরয়ে 
ইহা বড়ই সুবিধাজনক । খবর পাঠাইবার কারে আকাশে যে বৈছ্যুতিক 
ঢেউগুলি হয়, সেগুলি চারিদিকের ঘোষণাস্থান দিয়! ছড়াইয়া পড়ে বলিয়া 
খামের মাতার উচু স্থানই যন্তরক্ষার পক্ষে সুবিধাজনক । 





ভূমধ্যসাগর ও মিশরদেশ। 


বেলা চারিটার সময় আমরা পৈয়দ বন্দর ছাড়িগাঁ। এইবার আসিগার 
সহিত সকল সম্পর্ক ঘুচিল। 
ঠিক জাহাজথানি ছাড়িবার কালে একখানি মুসলমান তীর্ঘধাত্রীর 
জাহাজ বদরে আমিল। তাতে ঠিক ভেড়া বোঝায়ের মত সব ময়ল! কাপড় 
পড়া নানাদেশের মুসলমান তীর্থবাত্রী মক! হইতে ফিরিয়া আসিতেছিল। 
আমাদের সীতাকুণ্ডের মত নিকটেই “মেজেস্এব কূপ” নামক একটি তীর্থ 
আছে, সেখানে*অনেক ছাত্রী যায়। নে দৃষ্ঠ দেখে আমার আমাদের দেশের 
তীর্থ-যাত্রীদের কথা মনে হলো। কি অসহায় হ্ইস্া এই সকল লোক 
পরের হাতে এত লাঞ্ছন। সহিতেছে। এসিয়াবাসীর এবংবিধ ও অন্থান্ত 
' নানাপ্রকার অব্যবস্থার কথা ভাবিতে ভাবিতে এবং আপিয়! ভূমিথণ্ডের 
দিকে শেষ দেখা দেখিতে দেখিতে আসিয়া! ছাড়িয়া! চলিলাম। তৃমধ্যস্থ 
সাগরের ভিতর দিয়! জাহাজ এইবার উন্নতিশীল ইউরোপের পথে চলিতে 
লাগিল। 
বন্দর হইতে বাছির হইবার কালে সকল জাহান্রকে দে সমুদ্রভিতরকার 
পাথরের প্রাচীর ও লেসেগ্সের মুত্তি ঘুরিয়া যাইতে হয়। সমুদ্র হইতে 
জমীর দৃশ্ত অতি সুন্দর দেখায়। সহরের উচু উচু বাড়ীগুলি সব সারিদিয়া 
,তীরে দীড়াইয়া আছে। তার মাথায় ব্যবসাদারদের কতরকমের সাইন- 
বোর্ড ত্বাটা। কত হোটেল, কত দোকান, কত নাচ ঘর। সর্বাপেক্ষা 
তারহীন টেনিগ্রাফের থামাট উচু। তাঁর উপরে আকাশের বৈদ্যুতিক ঢেউ 
লইবার ও ঢেউ দিবার কত যন্ত্র আছে। সমুদ্র হইতে দেখিতে লেনেগ্দের 
ছবিটির আরও গম্ভীর মুদ্টি। বান্তবিকই যেন সমুদ্রক্ষে দাড়াইয়া 


চ... হৃখনিলারয রা নিরন্তর রি লিও -. বররন নান 


৫৮ বিলাত ভ্রমণ । 


ক্রমে যত জাহাজ দূর হইতে দূরে যাইতে লাগিল, জমীরু রেখাও তত 
জীণ হইতে লাগিল। ক্রমে সন্ধ্যা আকাশে মিশরের অস্পষ্ট ক্ষীণ রেখ! 
যেন সুদূর অতীতের স্বপ্নরাল্যের মত মনে, হইতে লাগিল। 

সে রাজ্য বান্তবিকই স্বপ্নরান্য। পৃথিবীর যত রাজ্যের ইতিহাস 
জানা আছে__মিশরই সর্বাপেক্ষা পুরাতন। এমন কি খুষ্টপুর্ব দশ সহত্র 
বৎসর পুর্বেরও সংবাদ কিছু কিছু পাওয়া গিয়াছে। থণ্টের পরে আজ 
এখনও ছু হাজার বৎসর হয় নাই। দে এত দ্বিনের পুরাতন রাজ্য। 
স্থদুর অতীতের আবরণ উন্মোচন করিয়া মিশরের যে সকল পুরাতন 
খআবিষ্ধত হইয়াছে সেও অতি বিস্মমকর কথা। দেই কারণেই স্বপ্র- 
রাজ্যের সহিত তাহার তুলন৷ দেওয়া কিছু অন্যায় নাহে। 

অথচ নে সকল আবিষ্কত তত্বের যথার্থ ভাল ভাল প্রমাণও আছে 
সেগুলি নিতান্ত আলক কথা নয়। মিশর দেশ আরবেরই মত একটি 
মরভূমিময় দেশ। কেবল তার মধ্য দরিয়া নীলনদী প্রবাহিত হইয়! তাহার 
সামান্য কতক অংপকে বাঁনৌপযোগী করিয়াছে । বর্ষাকালে সেই নীল 
মরীতে বিপুল জল নিকাপ হওয়ায় বন্তা হয় ও সেই জল প্লাবনেই 
চারিদিকের শম্তক্ষেত্রে জল পায়। চাষ করিবার উপযোগী জমী অত 
বড় দেশে অতি অল্প। তাই সেকালে জমীর অত আদর ছিল। এক 
সামান্ত অংশও তাই এত হিসাবের উপর রাখ! হইত বলিয়! এই দেশেই 
জ্যামিতি প্রথম আবিষ্কৃত হয়। সে শান্তর আর কিছুই নয়--স্গ্ভাবে 
জমী মাপিবারই শান্। 

খৃষ্ট পুর্ব্ব ছুই সহশ্র বৎসর পূর্ববে নীলনদীর ধারে অনেক সমৃদ্ধি- 
শালী ও জুসভ্য সহরের অস্তিত্ব সম্বন্ধে সঠিক খবর পাওয়া যায়। “কেরে” 
ভার মধ্যে একটি প্রধান স্থান। এই সময়ে তার নিকটবর্তী স্থানে 
অনেকগুলি পিরামিদ তৈয়ারী হয়। সেগুলি এখনও তেমনি ভাবে 
বিচ্তমান। সেগুলি সব ইজিপ্টের রাজাদের গোরস্থান ছিল। সব 








চ/ ৮] 
* ও র্‌ ন্‌ 

॥ 

& রর 

| 
না” 

৫ 

যু 

। 
] 
পা 


». মিশর দেশের কার্ণাক নামক পুরাতন স্থানের ভগ্রদমৃদ্ধি ও স্মতি-চিহ্ন। 





ভূমধ্যস্থ সাগর ও মিশর দেশ। ৪৯ 


খান থান পাথরে ম্গবুত করিয়া গাথা, এত শতাবী পরেও পূর্বরবংই 
আছে। তাতে বিস্তর. রাজাদের গোর আছে। এক একটি তৈ্ারী 
করিতে হিসাবে ১ লক্ষ লোককে ২* বংসর খাটিতে হইয়াছে। এই 
নকল পিরামিদের ধারেই “ফিনিল্স”এর প্রকাণ্ড প্রস্তর মুদ্তি মকুত্ুমির 
বালুতে কতক প্রোথিত আছে । সে আবার পিরামিদ হইতেও পুরাতন । 
এটি একখানি প্রকাণ্ড কাল পাথরে খোদ! মনুষ্য ও জন্ত মুস্তি। 
পুরাতন মিশর দেশের প্রধান দেবতা সুর্যদেবেরই প্রতিমৃত্তি ছিল। 
এত পরিশ্রম ও খরচ করিয়৷ পিরামিদ নির্মাণের কি আবশ্তক ছিল 
এ কথার উত্তর দিতে হইলে মিশরের পুরাতন ধন্মবিশ্বাস সম্বন্ধে কিছু 
বল! উচিত। কল পুধাতন জাতিরই মত তাহারাও পৌত্তলিক ছিলেন ও 
বন্ধ দেববেবীতে বিশ্বান করিতেন। আৰ তাহাদের বিশ্বাস ছিল যে 
মৃত্যুর পর আত্ম! দেহের নিকটেই ঘুরিয়৷ বেড়ায় ও আহার পানীয় ও 
- ভোগবিলাসের আশায় সর্বঘ। অস্থির হইয়। ফিরে) এবং স্থদুর ভবিষ্যতে 
আবার দেই আত্ম! সেই দেহেই ফিরিয়া আসিবে । এই আত্মার ফিরিয়া 
আদার আঁশাতেই মৃতের দেহরক্ষার উপর লোকের এত ঝৌক পড়িল। 
দেই আকাঙ্ষাপূর্ণ আত্মার তে!গ বাসনা নিবৃত্তি করিবার জন্য সে কবরের 
ভিতর আহার্য বদন ভূষণ প্রভৃতি সকল দ্রব্যই দেওয়। হয়। আর সকল 
রকম সামািক ঘটনাবলিবাও সেই পাথরের গোরের ভিতর দিকে ছবি 
চিত্রিত আছে। তার ভিতর নানারূপ চিত্র বিচিত্র কর! মাটির ও ধাতুর 
“তৈজনপত্রও থাকে । এই সকল ছবি হইতেই প্রাষ্টন মিশরের পুরাতত্ব 
উদঘাটিত হইয়াছে। এ আবিষ্ণারগুলি কিছুই অন্তাধ্য বা অলীক কল্পনা নহে। 
এই সকল হইতেই জান! যায় তাঁদের রীতি নীতি আচার ব্যবহার 
সভ্য জাতিরই মত ছিল। তাদের রাজা “ফেরোয়া” তাদের পুরোহিত ও 
দেবতা! বলিয়ু পুর্গিত হইতেন। আমাদের দেশের ব্রাহ্মণদের মত তাদের 
দেশেও এক শ্রেণীর পুরোহিত ছিল, তের পদ সাধারণ লোকের 
৪ 


৫ বিলাত ভ্রমণ। 


অপেক্ষা অনেক উচ্চ। তাদের দেশে, চীন দেশ ও পূর্ষেকার আমাদের 
দেশেরই মত, বিধান লোকের বড়ই আদর ছিল। কিন্তু তারা পুরোহিত 
হইতে এক স্বতন্ত্র জাতি ছিলেন। সরকলমে পেপিরস্‌ গাছের বলে তাহার! 
বহুবিধ পুস্তক লিখিতেন। তখনকার জ্যোতিষ চিকিৎসা্ি নানা বিস্যায় 
তাহার! সুপশ্ডিত ছিলেন। তখনও সেথায় ধাতু দ্রব্যের প্রচুঃ ব্যবহার ছিল 
ও তাতি চুতর কামার প্রস্ভৃতি সকল শ্রেণীর কারীগরই 'বদ্ধমীন ছিল। 

এই গেল পুরাণ মিশরের ইতিবৃত্ব। সেই স্থানের নিকট “চালডিয়া” 
দেশের রাজধানী "ব্যাবিজন্” দেশও অতি পুরাতন। পুরাতন মিশরে 
ছবি বিখিয়াই বর্ণমালার প্রথম উত্থান হয়, মাঞষ বৃঝাইতে একটি মার্ুষই 
লিখিতে হইত। ক্রমে সে দিন গিয়া অনেক পরিবর্তনের পর আধুনিক 
হরফে দীড়াইয়াছে। বেবিলনে এই লেখা বিভিন্নদেশের বর্ণমালার 
জন্মদাত্রী। সোজা সোজা তীরের অক্ষরে থোদা হইত। এইটি আবার 
মিডিয়া! দেশ দিয়া ভারতবর্ষে আসিয়া অশোক লিপির অক্ষর হয়। ইহ! 
হইতে আমাদেরও সংস্কৃত ও বাঙ্গালা অক্ষরের উৎপত্তি। 

নিউবিয়া মিশরেরই দক্ষিণে । সে দেশের সহিত, প্রতিবাঁপীর সহিত 
যেমন হয়ে থাকে, গ্নিশরের চিরবিবাদ্ধ ছিল। একটি রান্গার গোরের 
ভিতর ছবি ত্রাকা আছে; তাতে একটি ছবি এই,_-তাঁর কাঁছে 
যুদ্ধে হার মানিয়! নিউনিয়ার রাজা নানারূপ উপটৌকন লইয়া! তাহাকে 
ভেট দিতে আসিতেছে। ব্রিটিশ মিউজিয়মের তিনটি দালান্‌ এই সকল 
মিশরের পুরাতন্বের “দর্শনীতে পূর্ণ। সে এরূপ জুন্দররূপে সাঙ্গান ও 
বিশ্ময়কর যে সে ঘরে ঢুকিয়া জিনিষগুলি দেখিলেই মানব জাতির আদি 
উৎপত্তির বিবরণ ঘেন স্বচক্ষে সুম্পষ্ট দেখা যায়। মানব আদিম বর্ধর অবস্থা 
হইতে ক্রমে সভ্য হইয়া আজকালকার সুসভ্য জাতিতে পরিণত হইয়াছে। 
নিচু হইতে উপর অবধি সবাই একটি অনন্ত শ্রেণীর এক একটি পদ বিশেষ । 


ভূমধ্যস্থ সাগর ও মিশর দেশ। ৫৯ 


মিশর পূর্কে বহু পরাক্রান্ত রাজ্য ছিল। নিকটবর্তী অন্ত নকল স্থানে 
ক্ষমত। বিস্তার করিয়া! পরে ইহুদীঞ্জাতিকেও জয় করিয়াছিল। তাহার! 
মিশরে অনেক দিন বন্দী ছিলেশী। পরে মোলেস্‌ তাহাদিগকে সেস্কান 
হইতে উদ্ধার কারগ্া আনেন। লেই সময়ে মিশরের উপর ঈশ্বরের 
ক্রোধ সুচনা করিয়া মিশরে কৃত দৈব উৎপাত হয়। আমাদের দেশেরই 
মত 18:8০ বা মহামারী ঘটিয়াছিল। সবাইকাঁর ঘরে সর্ষের বড় 
ছেলেদের সব মৃত্যু হইতে লাগিল) জলপ্লাবনে দেশ রাখা দায় হইল) 
পঙ্গপাণ 'আসিয়! ক্ষেত্রের পাকাশস্ত ছারখার করিয়া দ্বিল। এই উৎপাতের 
সুযোগেই ইহুদীর। ঈশ্বর অনুগ্রহে প্রকাশিত লোহিত সমুদ্রের জলের মধো 
শুকন। পথ দিয়া সর্ধশক্তিমান ঈশ্বরেরই সাহায্যে পলাইয়। আদিতে 
পারিয়াছিলেন। 
এইস্থান হইতেই প্রথমে গ্রীসে সভ্যতা যায়, কিন্ত পরে তীকরা আপয্াই 
' লাবার মিশর জয় করিয়া তথায় নিজেদের উপনিবেশ স্থাপন করেন। 
মিশরের রাজা টল্েমী ও রাণী ক্লিওপ্যাট্রা এই বংশেরই লোক । রাণী 
ক্লি€প্যট্ট্রার ইতিহাস সর্বজনবিদিত, তবুও অতি বিস্ময়কর কথা বিয়া 
আমি পরে তাই! সবিস্তারে বলিতেছি। 
শ্রীকূদের পরে রোমানর। মিশর জয় করেন। পন্নে রোমরাজ্যের 
ধ্বংসের সময় মিশর আবাধ একরূপ স্বাধীন হইয়াছিল। মুমলমানধর্মম 
গ্রচার হইবার সময় মুরযুদ্ধে মুসলমানের! মিশর জন্ম করেন, ও অন্তান্ত 
"মন্দির ও দেবমুসঠি ভাঙ্গার সঙ্গে সঙ্গে মিশর দেশের অনেক দিনের বিখ্যাত 
লাইব্রেরীটিও পুড়াইয়া দেন। সেই হতেই ইউক্রিভের কয় বই জ্যামিতি 
ংস হইয়া! গেল। এখন দিশবদেশের শাসনকর্তা খেদিব্র তত্বাবধানে 
স্থলতানের অবীলে ও ইংরেজদেরই ক্ষমতাবীনে মিশর শাসিত! ইউরোপের 
এত নিকটে» থাকায় ও কতকটা গরম ও বেশ স্বাস্থ্যকর স্থান বলিয়া 


৫২ বিলাত ভ্রমণ । 


যাবার আপবার পথ হয়েছ কেনেলের ধাঁরে বলিয়াই ইংরাজ ইহা! দখল 
করিয়া বদিয়াছেন। ভারতবর্ষ জয় করিবার অভিলাষ করিবার সময 
নেপোলিয়নেরও এই ইজিপ্ট দখল কঠিবার ইচ্ছা! ছিল। নাইলের 
যুদ্ধে নেলমনের হাতে সে আশ! ভাঙ্গে । 

এখন সকল ইংরাক্ররাজত্বের মধ্যে এইখানেই সর্বাপেক্ষ! ভাল তুল! 
জন্মে বলিয়া মানচেষ্টারএর কতকটা ভরসা । নয় ততাদের আমেরিকার 
হাতে মন্পূর্ণরূপেই যেতে হতো । খণগ্রস্ত থেদিবএর কাছ হইতে যে সমস্ন 
তৃতপুর্ব্ব রাঁদসচিৰ ডিদরেলি বিলাতের লোকদের না জানাইয়া ও 
পার্লামেন্টের পরামর্শ না লইগাই ঝুয়েজ কেনেনের সেয়ার কিনিস্না লইয়া- 
ছিলেন, সেই সমর হইতেই ইংরেজের ক্ষমতা এখানে এত বেনী হইয়াছে । 
পরে আরবী পাশার বিদ্রোহে েনারেল গর্ডনের প্রাণনাশ ) লর্ড 
কিচেনারের সে বিদ্রোহদণন, ও সুশাসনে মাঁধির সৈ্য বিধ্বস্ত করার পর 
হইতে দেশটি এখন কুক সুশৃঙ্খল হইয়াছে। লর্ড ক্রোমারের সুশাদনে 
সে দেশে এখন এত সুফল ফণিয়াছে বলিয়া সম্প্রতি তিনি রাজভাগার 
হইতে গ্রভূত পরিমাণে পারিতোধিক পাইয়াছেন। কিন্ত মিশর দেশের 
লোক অনেকেই অসহ্ষ্ট। পপ্যান ইসলামিক দল” বা যে দল মুসলমান 
রাজোর হিতাকাজ্শায় দেশের জন্য গঠিত হইয়াছে সে দল আকাল 
বড়ই ঝাড়িতেছে। 

আমি নিশরের সমস্ত ইতিহাস মোটামুটি সংক্ষেপে বলিয়াছি। ঘে দেশ 
পুরাকালে ও অধুনা এত প্রসিদ্ধ সে দেশের পার দিয়! যাইবার কালে তার 
কথা না বলিলে একান্তই অসম্পূর্ণ হয়। বিশেষ যখন তাঁদের পুরাকালের 
সমাজ ও ধর্ম অনেকটা আমাদেরই সমাজ ও ধর্মের মত ছিল। আর যখন 
ইংরাঁঞ্ের ভারতে আবার এক প্রান্তের বারের মত গে পথটি এত 
আবপ্কীয়। * 


ভূমধ্যস্থ সাগর ও যিশর দেশ। ৫৩ 


শেষে সবিস্তারে বলিব বপিয়া রাখিয়া দিয়াছিলাম, সেটি মিশরেরই পূরা- 
কালের রাণী ক্লিওপ্যাট্রার কথা! এই রমণীর ইতিবৃন্ত এত প্রাসন্ধ যে কি 
ইতিছাদ লেখক কি কবি কি চিত্রকর কিনা ভাস্কর নকলেই তাহার মধুর 
ৃত্ঠি ও নারীত্বীৰনের অলৌকিক ইতিহাস নানাপ্রকারে লিপিবদ্ধ করিয়াছে। 
মার্সেলের *বুই ডি পযালে” আর্ট গ্যালারী৭ সামনেই তাহারই সর্প বিধে 
ভর্জঘারত শিথিল দেহের কাল গ্রন্তর নিম্মিত প্রতিকৃতি স্থাপিত আছে। 
কলিকাতার আপিয়াটিক্‌ গোবাইটর ঘরেও সে চিত্র রক্ষিত আছে । আর 
ইউরোপে এমন গ্যালারী নাই যেখানে তাহার মুস্তি বা সে চিত্র রর্ষিত 
হন নাই। 

ইনি মিশরের রাজস্ন্তা। খুষ্টপৃর্ন শতাবীর অবসানের দিনেই ইহার 
ব্মাবির্ভাব হয়। অতি শিশু অবস্থাতেই ইহার পিতৃবিয়োগ ঘটে। নিজেরই 
অপর ছুইটি ছোট ভাইদের সর্গে একত্রে রাণী হইবেন এইরূপ ঠিক 
* ছিল। তখন দিশরে এক অস্ভুত প্রথা গ্রচলিত ছিল। রা'জবংশে ভাই 
বুনে বিখাহ হইত। বর্ম দেশেও এইরূপ প্রথা ছিল শুনিয়াছি। নিঙ্জ 
ভ্রাতার মহিতই বিবাহিু। হইগা দু'জনে সিংহাসনে বসিলেন | সেক্ষপিয়ার 
বলিয়াছেন,_-41302069 3105০156008 01010৮03 5০০০৪ 00817 ০105 
শাঅর্থাত স্ুরূপে যত শক্র আনে আর সোন(তেও তত আনে ন!। তাই 
মিশর রাজ্যে তাহার রীপ্যারোহণে নানা গোলমাল উঠায় তিনি 
রাজ্য ছাড়য়। পাঙ্গান॥ তখন গ্রোমরাজ্যের প্রধান সেনাপতি জুলিয়স্‌ 
,সীব্র পর্পেকে পরাস্ত করিয়! তাহার পম্চাৎ ধাবন কাঁরয়া কাঁথেজে 
আনিয়াছবেন। বুদ্ধিমতী রমণী এই সুযোগ দেখিয়া তাহারই শরণাপয় 
হইলেন । এ রমণীকে যিনি একবার দেবিয়াছেন তিনি আর ভূলেন লাই । 
এত রূপের মাধুর্য ও এত মধুর আলাপের ক্ষমতা ছিল যে যাঁর সহিত 
একবার লাক্ষাৎ্। হইত সেই মুগ্ধ হইয়া পড়িত। বীর মীগারও সেইরূপ 
হইলেন। মিশর রাজ্য জপ করিয়া ক্লিওপ্যাটরার হাতেই দিলেন ও তাঁর 


ক বিলা তরঙ্গ? 
স্বামীকে হত করিয়] ও অপর ভাইটিকে বিষপ্রয়োগে মারিয়া ফেলির নিষ্প্টক 
ছইয়! ঠাহার! হু'জনে একত্রে রোমনগরে ফিরিয়া গেলেন। সেখানে তাহার 
একটি পুত্র সন্তান হয়। পরে যখন রোম রাঞ্জোর বিবাদ বিসগ্বাদে সীঙ্গার 
হত ছন, তখন ক্লিওপ্যাট্রাকে মিশরে ফিরিয়! আপিতে হইল। তারপর অনেক 
গোলমালের পর সীজারের হস্ত! ব্রুটাদকে সাহায্য করিয়াছিলেন এইরূপ 
দোষারোপ করিয়। এণ্টনী ক্লিওপ্যাক্রাকে সাজ! [দিবেন বলিয়া বিচারালক়ে 
ডাকিয়। পাঠান। চতুরা রাণী তৎক্ষণাৎ সম্মত হইগেন। রাণী যাবেন 
ধলিয়া নাঁনারঙ্গে স্থুরঞ্জিত সুন্দর নৌকাধানি জলে ভাসিল। কাঠের 
পাড়ের পরিবর্তে তার রূপার দীড় চলিতে লাগিল। পুরুষ দাড়ি ঈীড় 
টানিবার পরিপর্তে স্থুরূপা যুবতী রমণীগণ দীড় টা।নতে লাগিলেন। মধুর 
সঙ্গীতের সঙ্গে সঙ্গে তালে তাঁলে নৌকা চলিতে লাগিল। সে জাহাজের 
পাল মোট। ক্যান্িসেণ নহে লাল পাতলা রেশম দিয়! নির্মিত। মৃছুমন্দ 
হাওয়ায় নানান্ধপ সুগন্ধ দ্রব্যের সৌরভ স্ুদূ অবধি চারিপিকে ছড়াইয়া 
পড়িতে লাগিল। তারই মাঝে ক্রিওপাট্র। সুসজ্জিত হইয়। এণ্টনীর কাছে 
বিচারের জন্ত চলিলেন। 

সুদূর হইতে আহুত সুগন্ধ অনুভব করিয়াই এণ্টনী জানিতে পারিয়া- 
ছিলেন যে রাণী র্লিওপ্যাটা আপিতেছেন। ক্রমে সঙ্গীতের রবও শুনা গেল 
ও আরও নিকটে আপিলে সাদা রূপার দীতগুলিও সৃুর্যযালোৌকে সুন্দর 
প্রতিভাত হইতে লাগিল। পরে যখন চাঁরচোখে এক হয়_-তখনকাঁর কথা 
আর বলিবার কি আছে। চিরকাঁল ভীষণ যুদ্ধবিগ্রহ্ডিয় ও একাস্ত 
উচ্চাভিলাষী এন্টনিও এখন হইতে একটি রমণীর ক্রীতদাদ হইলেন। 

একান্ত মুগ্ধ হইয়া! এ্টনী ক্লিওপ্যাটার সহিত নিল রাজা ছাড়িয়া 
মিশরে গিয়া বসবাদ করিতে লাগিলেন । ইত্যবসরে তাহার প্রতিদন্বী 
্সকটেতিয়স্‌ তাহাকে এত ছুর্ধল দেখিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণ! 
ফরিলেন। এটনী ও ক্রিগপ্যাট্া ছু'জনের পক্ষেই ছেড়ে 


॥ টিচিং & 





মিশর দেশের মন্দিরে খোদিত প্রতিমূর্তি ও ছবি-আকা ভাষা । * 





ছূমধাস্থ সাগর ও মিশর দেশ। চি ৫ 


খাকা এত অসহ হইল যে, সে যুদ্ধে ক্রিওপ্যাটাও এপ্টনীর 
সঙ্গে সঙ্গেই যুদ্ধে গেলেন। যুদ্ধ সমাপ্ত হইবার পূর্বেই ক্লিও- 
প্যাট্রার জাহাজ ভড়ে ব্রস্থ হইয়া পলাইতে লাগিল, এণ্টনীও অনুধাবন 
করিলেন। যুদ্ধে হার হইলে এপ্টনী নিজে লজ্জায় আত্মহত্যা করিলেন। 
ক্লিওপ্যাট্াকে এখন অসহায় দেখিয়া অকটেভিয়স তাহাকে রোমে 
ডাকিয়া! পাঠাইলেন। কিন্তু রোমানদের হাতে অবমাননার ভয়ে ভীত 
হুইয়া-_ক্রিওপ্যাট্রা্ড আত্মহত্যা করিতে বর্তপরিকর হইলেন। সে দেশে 
একরূপ অতিশয় বিষধর সর্প আছে তাহার বিষে অতি শীপ্র মৃত্যু হয় অথচ 
কোনও কষ্ট নাই। এইরূপ সর্পের দ্বারা নিজ হস্তে বুকে দংশিত হইয়া 
রানী ক্রিওপ্যাটা। এ মর্ডভূমি ছাড়িলেন। 

আশ্চর্য্য ধে__সে সব বীরত্বের দিনে আত্মহত্যার কথা সচরাচর 
গুনাযাইত । যে কেহ অপমানের ভয় করিতেন তিনিই আত্মহত্যা করিতেন। 
সীজারের প্রতিছনবী ব্ুটস ও কেসিয়াস যুদ্ধে হারিয়া এইরূপ করেন। এণ্টনীও 
তাই করিলেন। রাণী ক্লিওপ্যাট্রাও তাই করিলেন। আর কষ্টহীন উপায়ে 
সহজে আত্মহত্যা করিবার উপায় জান! থাকিলে কত লোকই ষে এইরূপ 
করিতে আজও প্রস্তত আছে তার ইয্বত্তা নাই। এই কারণেই মাজ- 
কালকার দিনেও আত্মহত্যাকা দীদের মধ্যে শতকরা বার আনা জোক 
পুলিশের সম্প্রতিকার তাণিক। অনুসারে আফিম খাইয়াই আম্মহত্যা 
ককরে। 

এইরপ' জীবনের ঘটনাবলীর কথ! শুনিয়া সকলেরই ইচ্ছা হয় ক্লিও- 
প্যাট্রার রূপ ও গুণ বর্ণনার কথা শুনেন। আমিও 'এ সন্ধে অনুসন্ধিংসা 
মিটাইতে অনেকগুলি পুস্তক পড়িয়াছি। তিনি বড়ই সুগঠন ছিলেন_- 
রং কিন্তু তত উজ্জল ছিল না। আর এত যে আকর্ষণ করিবার ক্ষমতা! 
ছিল তা তীহংর মানসিক স্ণেরই কারণে। তিনি অতি বুদ্ধিম ্গীঃ 
হুচতুযা ও মধুরভাষিলী ছিলেন। মিষ্ট কথার মত তো এত আর কোনও 


৫৬ বিলাত ভ্রমণ। 


কআঁকর্ষণই নাই। সেই মিষ্ট ভাষ! ও মিষ্ট ব্যবহারের গুণেই তিনি এমস 
দিিজয়িনী ছিলেন! 
রোমের যত বীর কুল সীজার এণ্টরী অকটেভিয়স সকলেই তার 
রূপে গুণে মুগ্ধ ছিলেন। এণ্টনীর যে তাহাকে দেখিয়া অবধি চরিত্রের 
কি দারুণ পরিবর্তন হইয়াছিল--তাহাঁ 91591050021এরই একটি কথা 
হইতে স্পষ্ট প্রতীয়মান হইবে__ 
0150. ৮1616 0০ 10৮ 17064 
611 770 1057 10110) 2১ 
48106, 22010019 05৮৩গগুথাডা ঢা) 0৩ 105৩ 
1195 ০8702 00010017৫.৮৮ রা 
010০, «] 59010 911) 10701 
হা০% ৮1615 6973 00190. 
41165 ঠা 5০0 00050 হি 
৩১7 17598৮৩1, ৩৮/ চ:০108 
ক্লিওপ্যাট্রা লিজ্ঞাসা করিলেন--তুমি যদি যথার্থই ভালবাপ, তো৷ 
আমাকে বুঝাইয়। দাও কতট! ভালবান।” 
এন্টনী বলিণেন “যে ভালবাদা বলে বুঝান যায়, সে ভালবাদা অতি 
লামান্ত ।” ্ 
নারীনূলভ অনুপদ্ধিৎসা বশতঃ রাণী আবার দ্রিজ্ঞাস| করিলেন,_ 
"তবুও আমি জানতে চাই কতটা ভালখাপার পাত্র হওয়া যাইতে , 
গায়ে ।” জ 
এপ্টনী তাঁর উত্তরে বলিলেন, 
*তা হলে তুমি আর একটি পৃথিবী ও আর একটি আকাশ খু'জিয়া 
বাক্স কর, কারণ আমার ভালবাঘ| তো একটিতে কুলাবে না ।”, 


৮ ছি .. ৫ স্তি 


ভূমধ্যস্থ সাগর ও মিশর ঘেশ। ৫৭ 


এখন সেই এ্টনী রোম নগংরর নাম শুনিলে বলিক্/। উঠিতেন__ 
শ/2155 02৪” অর্থাৎ ও কথা 'আমার কাণে বড়ই কর্কশ লাগে। ল্লাগী, 
ক্ষণে ক্ষণে কত রকমেই ভাব পরিবর্ভুন করিতেন। কখনও সরস মধুর ভাব, 
কখনও বা! রড্রনস্ি; কারাসাধনে সর্বদা ঠিক সময়ে ঠিক ভাবই আসিত। 

রাণী যখন এণ্টনীর সহিত প্রথম সাক্ষাতে বিচারে জয়লাভ করিয়া 
দেশে ফিরিতে চাহিলেন, বিচারপতিকেও সঙ্গে শইবার জন্য বীরান্না 
কাব্যের নিম্বোস্ত ভাবেই মধুর সম্ভাষণ কররিযাছিপেন__ 

পকায়মন প্রাণ আমি সঁপিৰ তোমারে 
ভুগ্জ আঁসি রাজভোগ দ্বাসীর আলয়ে।” 

আবার রোমুরাজ্য হতে কোন লোক এণ্টনীর সঙ্গে দেখা করতে 
আসবে ইহ! তাঁর একান্ত ইচ্ছ! নয়) সেই নিমিত্ত সেখান হইতে কোনও 
দূত আসিলেই এপ্টনীকে গঞ্জনা নিয়! বলিতেন__ 

পওই বুঝি তোমার স্ত্রী ঝগড়াপ্রিয়। “ফুলভিগ্া” ( মা91৮15 ) তোমাকে 
ফিরায়ে নিয়ে যাবার জন্ত রোম থেকে লোক পাঠাইয়াছেন।” 

এরূপে সরল ও দৃঢ়ভাবে এপ্টনীর আকর্ষণ আরও দৃঢ়তর হইত। 

র্লিওপ্যাটরার অপ্রিয় জানিয়। তিনিও স্বদেশী লোক দেখিলে অগিয়। 
উঠিতেন। রোম হইতে কোনও দূত যদি রোমের ছুরবন্থার কথ৷ এপ্টনীকে 
বণিতে আসিত তিনি অমনি বিরত্ত হইয়া বলিতেন_-“এ কথা এখন দারুণ 
অপ্রির লাগে। রোমনগর টাইবার নদীর অতল জলে ভুবিয়! যাক 
তাতেও আমার*এতটুকু ক্ষতি বৃদ্ধি নাই ।” 
190 [২000 10 000617 চ0616% 


ভূমধ্যস্থ সাগর । 


যখন মিশরের সীমা-রেখা শেষ _দৃষ্টিপথ হইতে চলিয়/ গেল, তখন 
সদ্্যাও আপিয়াছিল। আকাশে আলোক থাকিতে থাকিতেই দুরে সে 
রেখা মিলাইয়া গেল। এইবার কেবল অনস্ত আকাশ ও ঢারিদিকের 
অন্ধকার ছাড়া আর কিছুই দেখিবার নাই। 

আমার সর্ধাপেক্ষ! দেখিতে ভাল লাগে-__সান্ধ্য-গগন ও উবা। আর যখন 
রাত্রি ধরণীর দৃশ্ঠগুলিকে ঢ'কিয়! দিয় উপরের অনস্ত্রপথ খুলিয়া! দেখায় 
তখন একা একান্তে বপিয়া দেই দিকে চাহিয়া যা+ত1” ভাব! আমার 
চিরদিনেরই অভ্যাস আছে, জাহাজেও তাই করিতাম। 

আঞ্গ আমার বার বার কেবলই এই ভূমধাস্থদাগর ও তার আল- 
পাশেব সব প্রদিদ্ধ স্থানেরই কথ। মনে আসিতে লাগিল। এই স্থানটি 
পুবাকালিক কত ঘটনাবলীতে প্রসিদ্ধ। পুরাতন জগতের ইহাই 
কেন্দ্রস্থান বলিয়! বিবেচিত হইত। যত বাণিজ্য ব্যবসা তখন এই খানেই 
চলিত। এখন সে কেন্দ্র পরিবন্তিত হইয়। ইউরোপ ও আমেরিকার 
মধাবর্তী "আটল্যার্টিক” মহাসাগরে আসিয়াছে। যত পুরাকানের সভ্যতাও 
এই ভূমধাস্থসাগরেরই চারিদিকে বিকশিত ছিল। : এই সমুদ্রটিই 
এককালে গ্রীন রোম এবং অন্ঠান্ত সমৃদ্ধিশ্ালী দেশের লীলাভূমি ছিল। 
আধুনিক পুরাতত্বের মতে মিশর হইতেই গ্রীসে প্রথম সভ্যতা আলে। 
পরে ফিনিপিয় দেশ হইতে পকেডমস্” নামক এক রাজা আলিয়াই গ্রীসে 
অনেক নূতন কথ। শিখান। মিশর হইতে আনিয়া আঙুরের চাষ ও লেখার 
প্রবর্তন প্রথমে তিনিই এখানে করেন। এইরূপে বিভিন্ন দেশ হইতে 
আসিয়া একে একে কতকগুলি উপনিবেশ এ স্থানে স্থাপিত হইল। প্রথমে 
তাহারা পরস্পরের সহিত কতই কল্ছ করিত। যুদ্ধ বিগ্রহ 
যর তর জিচত চিল লা; রোম যত জ্ঞান ও সভ্ভাতা বছি পাঠা 


ভূমধ্য্থ সাগর । ৫৯ 


লাগিল, সকলেই বুঝিলেন যে, একতা! কত সুবিধার জিনিষ। এই 
জান লাশ করিয়াই অনেকগুলি গ্রীক উপনিবেশ প্রতিনিধি পাঠাইয়া 
বৎমরে একবার একত্র মিলিত হুইয়! পরস্পরের ভাল মন্দ সম্বন্ধে পরামর্শ 
করিতেন। একেই বলে *১701150909010 0০87011” বা জ্ঞানী লোকের 
সতা, এই সামান্ত সভা হইতেই পরে ধ্ণেন্সের স্বাধীন তত্থের উৎপত্তি। 
সকল দেশেই এইরূপ হুইয়া থাকে । একত্র বাস করিতে গেলেই পরল্পরের 
স্বার্থত্যাগ করিতে হয়। একত্র পরামর্শ করিয়াই রাজের হিতাহিত 
স্থির কর! হয়। আমাদের দেশের পঞ্চায়ত-সভ! ও বিলাতের পার্লামেন্ট 
সভা অবধি এইরূপেই উৎপন্ন । একতাতে সকল বিষয়েই সুবিধা 
হয়, একতাই কল আতীয় শক্তির মূল। এই লময়ে দেশের এমন 
ক্ষমতা ও গ্রীবৃদ্ধি দেখিয়া মে দেশের আনিমবাদী ও নিকটবর্তী অন্যান্ত 
স্থানের লোকেরাও গ্রীকদের সহিত সমান স্বত্ব দাওয়! করাতে, প্রথমে গ্রীস 
- গাছ! দের নাই। অনেক দাবীদাওয়া ও গোলমালের পর এই “ছেলটরা” 
সে শ্বত্ব পায়। এন্প ইতিহাস সকল দেশেই সমান। স্বত্ব কখনই অমনি 
মিলে না। 

অনেকগুলি উৎসব ও অন্ঠান্ত প্রথ! লইয়াই গ্রীসে এই একতা- 
বন্ধন এত দু হইয়া আসিপলাছিল। তার মধ্যে একটি তাদের 
015770010  390)0, অর্থবৎ অলিম্পিয়া পাঁছাড়ে বাৎসরিক উৎসবের 
আড়াআড়ি খেল] । তাহাতে ব্যায়াম ও কলাবিষ্কার পরীক্ষা 
হুইত। বৎসরের মধো একবার গ্রীসের সকল রাজ্য হইতে লোক 
আলিয়া একত্র দিলিত হইয়া! নানারূপ ব্যায়াম ও ক্রীড়া করিত। কে 
কত শীত্ব দৌড়াতে পারে, কত দূর লাফাইতে পারে, কত বেগে ঘোড়া 
চড়িয়া ধাইতে পারে, বাঁ তীর ছুড়িতে পারে ইত্যাদি লইয়া পরম্পরে 
আড়াআড়ি হইত। এইরূপ সকল বিষয়েই খেল! ছিল। বর্ষা লইয়া, 
ভলওয়ার য়া গদা লইয়া এই খেলা হইত. _এই খেল। দর্শকরনাকে 


৬ বিলাত ভ্রমণ। 


কতই আনন্দ দিত। উৎসবের কয়দিন লোকে লোকারগ্য। আনন 
-হিশি যে যে বিষয়ে শ্রেষ্ঠ হইতেন, তাহার পারিতোধষিক কি-_দো! 
নয়, রূপা নয় একটি “অলিত” পাতার সুকুট। সেরপ সম্মান আর কেছ 
কোথাও পায় না- মধ্যযুগের 7:০7750767 যুদ্ধ খেলাও এইরূপ খেল! 
তাতে জেতার পুরস্কার,”-.একটি রমণীর নেহদৃত্টি ও সম্মান। 
অধুন। সোণা রূপার পকাপ” উপহার দেওয়! প্রথা হুইয়াছে। কিন্ত 
শ্রীসে সুধুই অপিত পাতা । স্পার্টার আইনকর্তা লাইকারগসের কঠো্গ 
নিযমানুপারে স্পার্টার শ্রেষ্ঠ উপাদের থাগ্ত ছিল 13150 ১০09, সে একরূপ 
তরকারীর ডানা মাত্র। এই সামান্য উপলক্ষ করিয়াই তখন তাহার! 
কত বড় হইতে পারিয়াছিণেন। - 

এই গেল একতা বন্ধনের একটি উপলক্ষ। আর একটি উপলক্ষ 
19017110 ০:01০ “ডেলফি” মনিরের ভাগ্যগণন1। সে স্থান একটি 'ভাগা- 
গণনার স্থান মাত্র) তীর্থযাব্রার মত সবাই সে স্থানে যাইয়৷ ভাগ্য 
পরীক্ষা করিতেন। একটি ছোট বালিকাকে একটি বেদীতে বনাইয়। 
তাহার চারিদিকে ধূপ ধূনার ধোয়া! দেওয়া হইত। ক্ষণেক পরেই 
বালিকাটি অজ্ঞান হুইয়! পড়িতেন। তখন তাহাকে যা জিজ্ঞাসা কর! 
হইত, তার তিনি যথাযথ উত্তর দ্িতেন। সে ভবিষ্যৎ বাণী অধিকাংশ 
সময়েই না কি ঠিক হইত। রী 

পূর্বেবোক্ত লাইকারগসের কঠোর নিয়ম পালন করিয়া অল্প দিনেই ম্পার্টা 
অতিশয় প্রতাপান্থিত হওয়ায় যখন এথেন্দ ওস্পার্টার যুদ্ধ বাধে_তখম 
এধিনিয়নরা ভীত হইয়া এই স্থানে পরামর্শ লইতে যাইলেন। 
ভবিষ্যৎ বাণী হলে!-_“তোমর! তিন চোখোকে সৈন্তাধ্যক্ষ কর, যুদ্ধে জয় 
হইবে।” তিন চৌথে। কে তা ঠিক করিতে ন। পারিঘ্া তাহারা এক 
চোক কাণা এক গুরু মশাইকে ঘোড়ার চড়িয়! যাইতে _ দেখিয়! গ্রিক 


০ সলনি ১ সরল কর তন রা পভ সিন রজ্ল সাত রন 8 ২ 


ভূমধ্যস্থ সাগর ৬৯. 


ভাষায় কবিতা রচন! করিয়! সৈন্যদের উৎসাহিত ফরিতে লাগিলেন। 
তাতে তাহার। মাতিয়া উঠিয়া এমন সাহস ও নিপুণতার সহিত যুদ্ধ- 
করিণ যে, তাদেরই জয় হইল। 

ফরাপাঁ দেশেও এইরূপ এক আশ্চর্ধ্য ঘটন! ঘটিগাছিল। বহুদিন, 
পূর্বে যখন ইংলগড প্রায় ফরাসী দেশের "কল অংশ অয় করিয়াছিলেন, 
তখন অনন্তোপায় দেখিয়া! ফরাসীদেশের সকল লোঁক হতাশ্বাস হইয়া! 
গড়িলেন। এই সময়ে এক অষ্টাদশববীয়। ক্ৃষক-কন্তা। তাহার বাঁসভূম 
লোরেনে এই বার্ত। শুনিয়। সর্বদ! প্রান্তরে একা মেষ চরাইতে চরাইতে 
মনে করিতেন যে, কে যেন আকাশপথ হইতে তাহাকে ঝলিতেছে,__ 
শতুমিই তোমার এন্মতূমি রক্ষা করিতে পারিবে।” বালিকা বর্ম পরিয়া 
নিজ দেশের রালার সহিত সাক্ষাৎ করিলেন ও তাহার সৈন্ের নেতা হইয়া 
দ্ধ চালাইতে লাগিলেন। সৈগ্তগণ্‌ তাহার কথায় এত উৎসাহিত হইল 
যে, তাহার! এখন যেখানে যায় সেখানে জিতে । ক্রমে সকল স্থানে কৃতকার্ধ্য 
হইয়। শেষ যুন্ধে সেই অমান্থুষিক বালিক! শত্রুদের হাতে ধর! পড়েন 
তাহার। তখন তাহাকে ডাইনী বলিয্। পুড়াইরা মারে! তবে তিনি 
যে কার্যের জন্য অবতীর্ণ হইয়াছিলেন, সে কার্ধ্য সমাধা! করিয়। গেলেন». 
ফরাসী দেশ স্বাধীন হইল। 

জ্রীনদেশে পূর্বোক্ত এই" ছুটি উপায়েই দিন দিন জাতীয়তা বদ্ধন 
বাড়িতে লাগিল। তখন এক হইক্স। গ্রীসের প্রতাপ দেখে কে? এই 
স্ময়ে পার্শিয়ার "সম্রাট পডোরারস্” মহা প্রতাপান্থিত রাক্জ! ছিলেন। তিনি 
অসংখ্য দৈন্ত লইয় সমুদ্র পার হইয়া! গ্রীন আক্রঘণ করিলেন। কিন্তু এমন 
একতাবদ্ধনে বলীয়ান জাতিকে কেমন করিয়া! জয় করিবেন, তিনি পরাজিত 
ও বিধ্বস্ত হইয়া বিভাঁড়িত হইলেন। তাঁর কিছু বৎমর পরে তারই পুক্র 
জেরেকলিস্‌ আরও বিপুল আর্োজন করিয়া পুনরান্গ শ্রীমের বিরুদ্ধে 


৬২ বিলাত ভ্রমণ। 


সৈন্তাধ্ক্ষ লিউনিডদ্‌ কেবলমাত্র ২** জন সৈন্য লইগ্া এক পর্বতের পাশে 
ত**** সেগ্ের গথ আগলাইলেন। এমন যুন্ধ কেহ কখন দেখে 
নাই । সেই ২০* দৈন্তে €**** সৈষ্ঠের প্রতিদবন্বী হইয়। একটিও দেশে 
ফিরেন নাই। 

একতায় শ্রীদের এমন ক্ষমতা বৃদ্ধি। তারপরে অতি বৃদ্ধিতে প্রায়ই 
যাহা। ঘটিয়। থাকে, তাই ঘটিতে লাগিপ। ছুই ক্ষমতশাণা দেশ এথেন্স ও 
স্পাটাতে মহ রেধারেষী আরম্ত হইল। এইরূপে পরম্পরে ঘরাও যুদ্ধ 
কগিয়। শরীক জাতির কত শক্ত ক্ষয় হইতে লাগিল। আর মে একতা 
বন্ধন নাই। তারপরই আবার থীবস্এর সঙ্গেও বিবাদ বাধিল) সেও 
অন্যতম একটি গ্রীসের রাজ্য। যখন ক্রমে ক্রমে এইরূপ ঘরাও বিবাদ 
বিস্থাদ ঘটিয্। উঠিল, তখন আর বাহিরের শত্রর কি ভয়? মেসিদন 
রাজ্য গ্রীদেরই উত্তরে_এখন এই রান্যই তুর্কির রাজ্য হইয়াছে। 
সেখানকার রান্জা ফিলিপ আসিয়া! অনায়াসে গ্রীস জয় করিয়। ফেললেন। 
ইহারই পুত্র জগৎ বিখ্যাত দিশ্বিগয়ী আপেকদানর। তিনি ভারতবর্ষেও 
জয়পতাকা আনিয়াছিলেন। | 

গ্রীসের এইরূপ ঘরাও বিবাদ ও অধঃপতন হইবার কালে “ডিমস্থিনিস* - 
নামক এক এথিনিয়ন ওজস্বিনী বক্তৃতায় নিঞ্প দেশের লোকদের চেতনা 
জাগাইবার চেষ্টা করিয়াছিপেন। তাহারা তখন কতই ভোগবিলাসী ও 
অকর্মরণয হুইয়। পড়িয়াছিল। কাজেই তার এত চেষ্টাতেও নিয়তিকে 
বারণ করা গেল .না। এই বাশ্মিবরের জীবনীও অতিশয় বিম্ময়কর 
কথা। চেষ্টায় ষে সকল বাঁধা ও বিপন্তি অতিক্রম করা যায়, তাহারই 
একটি ভাল উদ্বাহরণ। তিনি বড় তোতলা ছিলেন-_সেই দুরারোগ্য 
দোষটি অতিক্রম করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া! প্রত্যহ সমুদ্রতীরে গিয়া 
মুখে পাথর দ্রিয়। পরিষ্কার কথা কহিবার অহরহঃ চেষ্টায় শেষে কৃতকাধ্য 


ভূমধ্যস্থ সাগর । ৬৩ 


যে, যে শুনিত নেই পাগণ হহয়া শত্রর বিরুদ্ধে যুদ্ধ কন্দিতে 
ছুটিত। | 
ইহার কিছু দিন পুর্বে এই দেখে বিওবর 9০০74669এর জন্ম হুয়। 
তিনিও নিজ দেশের ছুরবন্থ। দোখয়া নানা উপায়ে তাহাদের শিখাতে চেষ্টা 
করিয়াছিপেন। তখনকার লোকে--বড়ই [ববাদপ্রির হইয়াছল আর 
মামা্দি ও ধর্ম সম্বন্ধীয় অনেক কুপ্রথায় দেশের পোকের শক্ত একেবারে 
অন্রিত হইগাছল। তিনি তাদের সংশশিক্ষ। দিবার জন্য---অ্পবয়স্ক 
বালকেরাই নুতন উপদেশ শিক্ষা করিবার বিশেষ উপযুক্ত বিবেচন! 
করিয়া! তাদেরই এই সকল উপদেশ ধিতেন। তাতে তাহার শত্রর| 
ছেলেদের কুশক্ষা দিয়া বিগড়াইঙা দিতেছেন এই অভিষোগে তাহাকে 
দণ্ডিত কিল। হেমলক লতার রস পান করিলে শরীর ক্রমে ক্রমে 
অবশ হই মৃত্যু ঘটে। রা্দণ্ড অগ্ুসারে এই রস পান করিয়াই 
 সক্রেটিসের মৃত্যু হয়। তিনি কখনও পণাইবেন না! জানিয়া খোলা কারা 
গারেই তাহাকে রাখা হইয়াছিণ,ননে করিলেই তিনি পলাইতে পারিতেন-_- 
অনেকে সে বিষয়ে পরামর্শ দিয়াও সক্রেটিসের অপ্রীতিকর হইস্নাছিপেন। শেষ 
সময়ে--তিনি প্রস্থুত ছাত্রবৃন্দ দ্বার! পরিবৃত হইয়| সেই বিষ পান কাঁরতে 
করিতে আত্মার অবিনশ্বরতারকথ। বলিতে ও তাহাদিগ্নকে সছৃপদেশ দিতে 
লাগিলেন। ছেলে কোলে করি তার স্ত্রীও তার সঙ্গে দেখা করিতে 
আপিয়াছিলেন, তিনিও কীদিতে কাদিতে চলিয়া গেলেন। ক্রমে বিজ্ঞবরের 
দেহ বিষে জর্জরিত হইয়া শিথিল হইয়। আসিতে শাগিল। বহুকাল 
নির্বাক ও নিশ্চেই থাকিয়া সেই মহাপুরুষ ধরাধাম পরিত্যাগ করিলেন । 
আমি যখন মেডিকেল কলেজে প্রথম ভন্তি হই_ক্লাদে কোনেয়ম 
ৰা হেম্পকের কথা শুনিয়া আমার চোখে জল আন থাকে নাই। এখনও 
পে মহাপুরুষেদ কথ! অহরহঃ আমার মনে হয়। এমন জ্ঞানী তত্বদর্শা ও 


৪ বিলাত ভ্রমণ। 


শ্ীদের তারপরের ইতিহাঁদ অতি শোচনীয়। ক্রমে রোম আমিয়! শী 
জয় করিল) ক্রমে মুসলমান ধর্ম প্রচাবের সঙ্গে যুরধুদ্ধে সগ্র গ্রীস তুর্কির 
পদানত হইয়। পড়িল। তারপর আবাগ সে দিন মাত্র স্বাধীনতা অপর 
জাতির দাহাব্যে পুনঃপ্রাপ্ত হইয়া এখনও শ্রী কোনরূপে দীড়াইয়া 
আছে মাত্র। প্র 

এই গেল সংক্ষেপে ভ্রীদেশের ইতিবৃত্ত । ইহা বলিবাঁর মানে আর 
কিছুই নম, কেবল বোঝানো যে,_সে রাঞ্য যাহার ইতিহাসের কথ 
এখন সংক্ষেপে বপিব তাহার সঙ্গে এ দকণ দেশের ইতিহাসে কত মিলে। 
শুধু রোমের সঙ্গে কেন__ইংলগ্ের ইতিহাসের ও আমাদের ভারতবর্ষের 
ইতিহাসের সঙ্গেও তার অনেক মিপ আছে। মোটামুটা ধারতে গেলে সকন 
দেশের ইতিহাদই সমান। তার মধ্যে এই কয়টি কথ| বিশেষ করিয়! 
বলিবার 'আছে। 

আদিমধানীর সহিত নবাগত সভ্যজাতির সর্বত্রেই চিরবিবাঁদ। ভারত” 
বর্ষে বিষম জাতিভেব স্ুহে তারা আলাহিদ1! একপ্রেণী হইগ্নাই চিরকাল 
রহিয়। গেল। কিন্তু অন্তান্ দেশে তাহার! বহু রক্তপাতের পর মিলিয়! 
এক হইয়াছে। এইরূপে অনেক শ্রেণীর একত্র মিলনের পর হইতেই 
দেশের শ্রীবৃ্ধি হইতে থাকে । ক্রমে উচ্চপদে চড়িলে সচেষ্টভাব অনেক 
কমিয়া যায় ও দন্ত আপনিই আদিগা পড়ে। এই দস্তই পতনের মুল। 
ঘরে ঘরে বিবাঁদ সেই দপ্ত হইতেই উত্পন্ন হয়। তাতেই দেশটি শেষে 
ছারখারে গিয়া নুন্ধন জাতির পদানত হইয়া পড়ে। আমাদের দেখে 
সকলগুলি হইয়াছে কেবল গোড়ার মিলটি হয় নাই, তাই আমাদের 
পতন আরও এত অতল ও এত ছনিবাধ্য । 

আর একটি উদ্দাহ্রণের মত এইবার রোমের কথাও বলিতেছি। 
সে রাজ্যের উথান আবার গ্রীসের কতকগুলি ঝোঁক যাওয়াতেই ঘটিল। 


নিক: 


ভূমধ্যস্থ সাগর। ৬৫ 


করিল। তাণের পার্থস্িত ইন্রাস্কান্‌ প্রভৃতি লোকেরাও সমান স্বত্ব ঘ্বাবী 
করায় সাধারণ লোক ব! *্লীবিক্নন” ও বড়লোক বা “পেই্রিসি়নদের” মধো 
কত রক্তপাত হয়। জল যেমন*সমতল খোজে, সকল শ্রেণীও একত্র 
থাকিলে তেমনই সাম্যভাব স্থাপিত হয়,__সে প্রকৃতির চেষ্টা অনিবাধ্য । 
ক্রমে নীচ শ্রেণীর লোকদের স্বত্-ন্থামিত্ধ দেখিবার জন্য রোমে [7502৩ 
মামক কর্মচারী নিরূপিত হইল। ক্রমে সবাই সমান হইয়া রাজ্যের অসীম 
ক্ষমতা বাঁড়িল। এককালে সমস্ত ইউরোপ তাহাদের পদতলে ছিল। পরে 
দক্ত, পাপপ্রবেশ, জাতিভেৰ ও পতন। মহা মহা দেশের ভাগ্যচক্রের এই 
পরিবর্তনগুণি সকল লোকেরই জানা উচিত। 
আর একট বিশেধ জানিবার বিষয়__ক্ষমতার যুগে যুগে স্থান পরি- 
বর্তন। আধ্যজাতি মধ্য এসিয়াতেই ছিলেন--সে স্থান হইতে দলে দলে 
তাহার! চারিদিকে ছড়াইয়া পড়িলেন। নিজেদের কথ বলিয়! কাজ নাই। 
কিন্তু এমিয়া এককালে অতি সমু্ধিশালী রাজ্য ছিল। এসিয়া মাইনয়ে 
“সিরিয়া” এরড়ৃতি রাজ্যও কত প্রতাপশালী ছিল। নিশর কত পুরাতন। 
ক্রমে মিশর হইতে গ্রীসে, গ্রীন হইতে রোমে, ও রোম হইতে সমগ্র 
ইউরোপের স্পেন ফ্রান্স গ্রত্ৃতি দেশে সভ্যতা ছড়াইয়া! পড়িয়াছিল। 
পুর্বদেশে অবস্থিত এগিয়৷ ও আফরিকা! হইতে উৎপন্ন সে শত ক্রমে ক্রষে 
যেন ঠিক পা ফেলিয়াই _ইউরোপের পশ্চিম দিকে গিয়াছে-_-এখন সেখানেই 
তার কেন্দ্রস্থান; আবার সেখান হইতেও ক্রমশঃ পশ্চিমে সরিয়া গিয়! 
*আমেরিকাতে" তাহার পিঠস্থান করিয়াছে। আবার প্রশান্ত সমুদ্র পায় 
হই! এপিয়ারই একপ্রান্তে সুর জাপানে উদয়। * তাঁর পরও কি মনে 
হুয় না যে সেই সুর্য আবর্নের পূর্ব পথে চলিয়াই আবার পূর্বস্থানে 
ফিরিয়া আসিবেন? সেই দিন নিশ্চয়ই আমাদের দেশে আনা যায় 
সেইরূপ যদি সকল জাতি সকল ধর্মের লোক আবার একত্র মিলে। 





ভূমধ্যস্থ স'গর ৷ 


ভূমধ্যস্থ সাগরের আশ পাশের স্থানগুলির অনেক ইতিহাস 
বলিয়াছি। কি পুরাকালের হিসাবে, কি আধুনিক হিসাবে, 
এ স্থানটি এত প্রসিদ্ধ যে, উহাদের ইতিহাস সম্বন্ধে কিছু জান! 
বড়ই আবন্তকীয়। পুরাকালে সভ্য জগতের ইহাই কেব্ুস্থান ছিশ। 
ইহাঁরই নিকটবর্তী স্থানে সভ্যতার বিকাশ ও প্রচার হয়। বাণিজ্য 
হিসাবেও এই স্থানটি তখন সর্বপ্রধান ছিল। মিশর, ফিনিসিয়, গ্রীক ও 
রোমান জাতির এই খানেই বাণিজা করিতেন। এই স্থানটিই আসিয়া 
ও ইউরোপের সন্ধি স্থান। ইহারই পূর্বদিকে অবস্থিত মরুময় আরব 
দেশের পুণ্য ভূমিতেই পৃথিবীর ছুইটি ধর্শের স্থাপনা হয়। আর কোনও 
কোনও প্রত্বতত্ববিৎ পণ্ডিতের বিশ্বাস যে, এই পথ দিয়াই মধ্য আসিয়! 
হইতে আধধ্যলাতি ইউরোপ ও নিকটবর্তী স্থানসমূহে ছড়াইয়৷ পড়েন, 
ও সভ্যতার আদি বিকাশ আসিয়াভূমেই হইয় দেশে দেশে প্রচারিত হয়। 
কিন্ত এখন ইউরোপ প্রভৃতি স্থানই ক্ষমতা ও সভ্যতার পিঠস্থান হইয়াছে, 
এবং আদেরিকার উত্থানের সঙ্গে সঙ্গে আটলান্টিক মহাসাগরই বাণিজোর 
প্রধান স্থান হুইয়াছে। অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ে সকল 
ঞ্রিনিষই স্থান পরিবর্তন করে! একস্থানে অনেক দিন থাকিলে কোনিও 
জিনিষেই জীবনী-শক্তি স্মৃস্তি পায় না| তাই দৌপাটি গাছের ফল' 
সজোরে ফাটিয়া চারিদিকে বীচি ছড়াইয়া দেয়; তুলার হালকা ফলগুলি 
হাওয়াতে উড়িয়া গিয়া সুদুরে নিক্ষিপ্ত হয়) ও আম কাঠাল প্রভৃতি 
নুমিষ্ট ফলগুলি গ্রাণিগ্ণের দ্বারা সাদরে ভুক্ত ও দূরে নীত হওয়াতেই 
এই সকল গাঁছের বংশ বন্ধি হয় ও শত্তি অক্ষপ্র থাকে । 'বহ শতাবী 


ভূমধাস্থ সাগর । ৬% 


হইতে এই এক স্থানে এক ভাবে থাকিয়া সমুদ্রযাায় নিষিদ্ধ হইয়! 
আমাদেরও অধঃপতন এই কারণেই ঘটয়াছে। 

সকলেই আনেন, ভূমধ্যন্থ স্থাগরটি প্রায় চারিদিকে জমি দিয়ে ঘেরা । 
ইহার উত্তরে ইউরোপ, দক্ষিণে আমেরিকা ও পূর্বে আপিয়াভূমি বি্যমান। 
কেবল পশ্চিমে আটলাণ্টিক মহাসাগরের সহিত যোগ হুইবার একটি 
অগ্রশস্ত প্রণালী আছে। জিব্রাপ্টার নামক এই প্রণালীটি চারি পাচ 
মাইল মাত্র প্রশস্ত। এই প্রবেশস্থান আগুলিয়া একটি উচু পাহাড়ের উপর 
দিত্রাপ্টারে ইংরাজের সুরক্ষিত হূর্গ বিরাজমান আছে। সেই কারণে 
এই স্থানে পূর্বাঞ্চলে ব্যবম। করিবার পথ বলিয়া, ইংরাজের ক্ষমতাই 
প্রধান। তার, প্রবেশের পথে জিব্রাপ্টার, আধপথে মাণ্টা দ্বীপ, তারপর 
মিশর ও এক কোণে সাইগ্রাস্‌ দ্বীপ ইংরাঁজেরই অধিকৃত। 

এই স্থানে অতি সুমিষ্ট ফল পাওয়া যায়; এমন সুমিষ্ট, নরম ও 
. রসাল কমলা লেবু কোথাও দেখি নাই। তাঁর বীচি নাই) তার 
ছিবড়ে নাই। তার খোসা এত পাতলা যে ছাড়ান যায় না। আর মুখে 
দিলে সুগন্ধযুক্ত মধুর রস রদনায় ত্রোত বহিয়! যায়। আস্কুর ও আপেল 
প্রভৃতি ফল হইতে নানানধপ স্থগদ্ধ মদিরাও এই স্থানের একটি চিরপ্রসিদ্ধ 
উৎপয় দ্রব্য | * 

কিন্তু এ সমুদ্রট বড়ই অনিশ্চিত ও অস্থির। অতি অল্লক্ষণেই 
সমুদ্রের অবস্থা পরিবর্তন ঘটে। তার কারণ আর কিছুই নহে-.কেবল 
ঢেউগুলি চান্রিদিকের অমিতে প্রতিহত হইয়া বাঁর বার ফিরিয়! আে। 
সায়েদ বন্দর হইতে একদিন যাইয়! সন্ধ্যার পরই সমুদ্র অস্থির হইয়! উঠিল। 
অতি অল্পক্ষণের নধ্যে তরষগুলি প্রবলতর হইয়া জাহাজকে বিষম 
আলোড়িত করিতে লাগিল। সমুদ্রে উচু উচু ফেনাময় ঢেউ ও অতি 
শ্রথল বাতাস ও আকাশে কান কাল মেঘ একত্রে দেখিলে, অপার 
অনজ্ঞ মদের মাঝ জাচাজটিক কত আসায় হী্ট ১) ৯ 


৮ বিলাত ভ্রমণ। 


সামান্ত বুদ্যুদের মত এক নিমিষে অনন্ত জলে তাহ! বিলীন হইতে 
পারে। ক্রমে জাহাজ এত বেণী ছুপিতে লাগিল যে, আয় ডেফে থাকা 
অসম্ভব । 

" প্রথমেই স্ত্রীলোকের! বমি করিতে লাঁগিলেন। আমি তাহাদের 
মতনই শ্বভাববিশিষ্ট। একেবানে শুইয়া অতি যন্ত্রণায় অস্থির হইয়া 
নিদ্রাবিরহিত হইয়! ছুই দ্দিন কাটাইয়াছিলাম। সে অবস্থ! বড়ই কষ্টকয়। 
পা টলে, মাথ! ঘুরে, গা বমি বমি করে, আর উঠে অতি কম? 
কেবলই বমির বেগ মান্র। কিন্তু আশ্চর্য্য, সমুদ্র প্রশাস্ত হইলেই, অতি 
অল্লক্ষণেই সকল বে-ভাব চলিয়া যায়। ঘুরপাক দিলে যে অন্ত গা ঘুয়ে, 
এও দেই কারণেই উৎপন্ন হয়। দানববুদ্ধির কাছে ত' কোনও বাধা- 
বিপত্তিই বহুকাল দীড়াইতে পারে না, তাই এখন বিজ্ঞানের সাহায্যে এমন 
একরূপ ঝোলান বিছানা আবিষ্কৃত হইয়াছে, যাহাতে চড়িয়। থাকিলে 
আর সমুদ্রগীড়! হয় না। 

আমি যে সব চীন জাহাজে গিয়াছি, সে সব জাহাজের বন্দোবস্ত 
হুইতে বিলীতী জাহীজের বস্তোবস্ত আরও ভাল। শুনেছি নাকি, 
আমেরিকার জন্ণ-হামবার্গ লাইনের জাহাজগুলি সর্বাপেক্ষা বড় ও 
স্বিধাদনক। জাহাজে থাকিবার কালে বাড়ীতে থাকার সকল দুখ 
সম্ভোগ করিতে পার! যায়। ঘণ্ট! বাঁজাইলেইকলের মত ভৃত্য আসিয়া 
আল্র। পালন করে। আহার্য্য সামগ্রী এত বেশী যে, খাওয়া যায় না। 
মানার উপাদের খা্থদ্রবা গ্রতি বন্দর হইতেই লওয়া হয়। কিন্ধু দেগুলি 
ভালরূপে রীধা হয় না। এত লোকের একক্র রন্ধন বড় সোজা কাজ নয়। 
আর ত] ছাড়া মাংস, ডিম, ছুগ্ধ ইত্যাদি অনেক জিনিষই কোটায় করিয়! ও 
বরফের ঘরে অনেক দিন ধরিয়া রক্ষিত থাকে বলিয়া, তার স্বাদ কিছু 
কমিয়া যায়। যাহাই হউক, এইরূপে খাগ্ত্্ব্য ব্ছদিন ধরিয়া রাধিবার 


৩ স্ন্ এ 4 ৯১1 পা পল 0 ০১০১০১০০৪১৮ 4০ 


ভূমধ্যসথ সাগর । ৬৯ 


জিনিষ প্রচুর জন্মায় সেই দেশ হইতে পেই সকল ভরা এইকপ প্রকারে 
রক্ষিত হইয়া দেশ দেশাস্তরে নীত হইতেছে । এ এক বড়ই লাভজনক 
ব্যবসা) আমেরিকা হইতে এইদীপে অনেক মাংস রপ্তানি হয়-_অষ্ট্রেলিয়! 
হইতেও এইরূপ মাংস ও ছুধ আসে। যুদ্ধক্ষেত্রে ও জাহাজেই এই সকল 
বেশী ব্যবহৃত হয়। শস্তের ত কথাই"নাই ; তাহা আরও সহজে বহুদিন 
রাখা যায়। সে শস্তের ভিতরকার খাদ্য গুলি শন্ত-ক্রেণের জন্যই রক্ষিত। 
আর এমন স্ুব্যবস্থায় প্রক্ৃতিদেবী সে ভাণ্ডার সুন্দররূপে আবৃত করি! 
রক্ষ। করিয়াছেন যে, বহু বত্দর ধরিয়াও তাহ! নষ্ট হয় ন/। শত সহজ 
বৎসর পরেও শশ্ত হইতে গাছ অন্মাইতে দেখা যায়। 
ছুই দিন বিছানায় পড়িঘা থাঁকিবার পরদিন ভোরে সমুদ্র স্থির হইল। 
তখন সুদুরে পুর্কাকাশ রঞ্জিত করিয়া সবে মাত্র আলো ফুটিতেছে। 
তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়। ডেকের উপর গিয়া দেখি, নিকটেই 
ইতালীর সবুজ গাছপান! বিশিষ্ট জমি দেখ! যাইতেছে । অজ্পক্ষণ পরেই 
দিসিলী দ্বীপ দৃষ্টিপথে আদিল। নে দ্বীপটি পাথরবিশষ্ট পাহাড়ে 
ভরা ও অনেক গাছপালাও আছে। প্মেসিনা” প্রণালীর ভিতর দিয় 
আমাদের জাহাজ চলিতে লাগিল। ইতালী ও দিসিলীর মধ্যে 
এই প্রণালীট আছে। ছুই ধারের জমিই অতি নিকট দেখা যায়। 
ছ-ধারেই ব্দতিতে পরিপূর্ণ পাহাড়ের ভিন্ন ভিন্ন স্তরে সুন্দর সুন্দর রং 
কর! পাথরের বাঁড়ী। চারিদিকে বাগান ও ঘন সবুজ গাছ। এমন কি 
' দুর হইতে ফুল গাছও দেখ! যাইতে লাগিল। * সমুত্রের ধারে ধারে 
ধোঁয়া উড়াইয়া রেলগাড়ী চলিতেছে । পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় 
আলোকন্তস্ত ও ধ্বজা পতাক1। একটা গাছপালাহীন চূড়ায় কামানের 
ঘুলঘুলিবিশিষ্ট কেল্লা প্রথরৃষ্টিতে সমুদ্রের দিকে চাহিয়া আছে। 
ধারে ধারে অনেকগুলি নৌকা ও জাহাঞ্গ। ইটালীর মাঝিগা সব 


তি স্নারারিরযারা জরা বসত, রন" ররর ₹. সরা এ গর নে তল 


খত বিলাত ভ্রমণ । 


নৌকাও প্রগালীর মধ্য দিয়া! এ পার ও পার ফেরি করিতেছে। 
জাহাজের বাশীশ্বরে ছুইধারের পাহাড় প্রতিধ্বনিত হয়, বেশ গুন! যায়। 
ওই প্রদিত্ধ সহরটি "মেপিন1।” সমুদ্রের ধাবে উন্নত স্থানে সবুজ জায়গায় 
ওই স্থানটি কত স্বাস্থ্যকর, কি সুন্দর স্থান! আমাদের দেশের ক্লাস্ত- 
রুগ্ন লোকের! কিছুদিন এই মত স্থানে থাকিলে কত সুস্থ হন। 

ইহার অনতিদুরেই ঠিক জলের মধ্য হইতে মাঝ সমুদ্রে একটি 
আগ্নেয়গিরি উঠিয়াছে। তাহার দৃশ্ত কি ভীষণ ! আমর যখন দেখি- 
লাম তখনও তাহার উপর হইতে অগ্নি লিক্ষি হইতেছে ও ধোয়া বাহির 
হইতেছে। সেগিরির উপর একটাও গাছপাল! নাই, তার ধারে ধারে 
গল! পাথর পড়িবার দাগ। অগ্নি উৎপাতের সময় ওই গুলি দিয়! গল! 
ধাতু দ্রব্য গড়াইয়। পড়ে । এই পাহাড়টিকেই প্টম্বলী” বলে । এ স্থানের 
কি মহতী কি ভীষণা মুষ্ঠি ! 

এই ইটালীদেশে মহা জ্যোতিষী গেলিণিওর জন্ম হয়। পৃথিবীই 
সুর্যের চারিদিকে ঘুরিতেছে, এই নূতন কথা বলাতে পুরাতন মতাবলঙ্বী 
তাহার দেশের লোক তাহার উপর বিরক্ত হইয়া তাহাকে কত নিগৃহীত 
করিয়াছেন। আর এই সিদিগির দীপেই পদ্ার্থবিদ্াৰিৎ আরকি মিডিসের 
জন্ম হয়। তিনি নানারূপ বৈজ্ঞানিক প্রণালীর দ্বারা আপনার মাতৃভূমি 
ছোট হ্বীপাটকে কত শত্রর হস্ত হইতে র্ষা করিয়াছিলেন বড় বড় 
আয়মার সাহায্যে হুধ্যের রশ্মি ঘনীভূত করিয় শত্রর জাহাজ দূর হইতে 
ঘ্ধ করিতেন। জঞনচচ্চায় এতই মনোনিবেশ যে যখন শক্র ঘরে 
অদ্ধানিত হইগা প্রবেশ করিয়া তাহাকে হনন করিতে উদ্যত তখনও 
তিনি জীবন ভিক্ষ! না করিয়া বলিলেন “অপেক্ষা কর, এই তন্বটির মীমাংসা 
করি, ক্ষণেক পরে মারিও |» 

এই স্থান হইতে কিছুদিনের পথে পকপিকা দ্বীপ।” যাইতে যাইতে 


) ভৃষধ্যস্থ সাগর । পঠ 


সে দেশও তখন আমাদের দেশেরই মত ফরাসী দেশের পদানত ছিল। 
পরাধীন দেশের এই বালকই পরে ভুবন বিজদ্দী হইয়াছিলেন। লমস্ত 
ইউরোপ ভূমি তার প্রতাপে বাপিত। 

এই স্থান হইতে আর কিছুদূর যাইলেই ফরাপী দেশের দক্ষিণ দেশস্থ 
শমার্সেল” বন্দরে পৌছান যায়। সেই" খান হইতেই রেলযোগে একদ্রিনেই 
বাগুনে পৌছান যায়। 

এত দিন যে নান! দেশীয় খাত্রীপূর্ণ জাহাজে একত্র থাকিয়! কতলোক 
কত ঘটন! অনবরত দেখিয়াছি সে কথ! বড়ই বিম্ময়কর ও মনোহর । 

রাত্রি পৌহাইবার, পূর্বেই জাহাজ মার্সেল বন্দরে পৌছিল। ভোগে 
উঠি! দেখি যে, বন্দরের জেটিতে জাহাখানি বাধা রহিয়াছে। এবার 
আমর। এই প্রথম ইউরোপের ভূমিতে আগিলাম। 

তখনও লোকজন জেটিতে বেশী আসে নাই। ক্রমে ফরাসী কুলী 
ও জেটির কর্মচারীর! আসিতে লাগিল। চা, রুটা ফেরীওয়াল। চ| 
ফেরী করিতে আদিল। থবরের কাঁগ্জ বেচিবার জন্য কত “হকার” 
আমিল। অতি কম দ্বামের ছোট ছোট খবরের কাগজ। সে গুলিতে ্ 
অল্প কথায় জহজ ভাবে দৈনিক সব থবর আছে। দামও অতি সন্ত! । 
এক “সেন্টিম্” ছু পসেন্টিমু দান, আমাদের আধ পয়সার সমাঁজ। সভ্য 
দেশের কুপিরদেরও ভিতর প্রায় সকল লোকই এক একথানি কিনিল। 
বত নিচু অবস্থার পোক হোক্‌ না কেন-বা ধত গরিব, যত ব্যস্তই ছোঁক্‌ 
"না কেন_দ্িনের মধ্যে এক সময় না এক সময় গাঁদের খবরের কাগঞ্জ 
গড়া চাই। নিজ দেশে ও 'অপরাপর দেশে কেকি করিতেছে তার 
মোটামুটি খবর রাখ! চাই। 

সেসব দেশে সময় অতি মুল্যবান ও ঠিক সময়ে হাজির হওয়! গু 
কাজ আরম্ভ করা সর্বত্রই নিয়ম। সকলেই আসিয়া এক এক পেরালা 


ধহ বিলাত ভ্রমণ। 


কাধ্য আরম্ভ করিল। তারপর ডেকে আমিনা দেখিলাম জেটিতে টানের 
খাম ও মাল উঠিবার নামিবার বারান্দার চারিদিক ঘেরা। বন্দরটি 
জাহাজে পরিপূর্ণ। দুরে দূরে আলোক স্তম্ত ও সাক্ষেতিক ধ্বজা! পতাকা! 
দেখা যাইতেছে। অনতিদুরে জলের উপর ছোট ছোট পাহাড়। তার 
উপরে সুন্দর সুন্দর বাঙ্গাণ। নিশ্মিত। মার্সেলের এই বন্দরটি ভূমধ্যস্থ 
সাগরের একটি প্রধান বন্দর । 

ইউরোপের দক্ষিণে কোনও স্থানে, ঝা আফরিকার উত্তরে বা এসিয়াতে 
কোন স্থানে যাইবার এইটিই পথ। কারণ ইউরোপের অনেক হ্থান 
হইতে রেল আসিয়! এই স্থানে সংযুক্ত হইয়াছে বলিয়া যাতায়াত করিতে 
ও মালপত্র চালান দিবার এইটিই সুবিধার স্থান। আর ভারতবর্- 
হইতে বিলাত যাইবার তো এইটাই প্রশস্ত পথ। একদিনেই রেলযোগে 
ফন্াসীদেশের ভিতর দিয়া, চেনেল পাঁর হইয়া_-লগুনে পৌছান যায়। 

আমার বরাবর সমুদ্র দিয়া যাইবারই টিকিট ছিল, কিন্তু সমুদ্র গীড়ায় 
অতিশয় ভূগিয়াছি বলিয়৷ আর সমুদ্র দিয় যাইতে সাহস হইল ন]। 
বিশেষ “বে অব বিস্কে* অতি ভয়ানক স্থান। আটলাটিক মহাসাগরের 
যত ঢেউ ও কোণে আসিয় প্রতিহত হইয়া সমুদ্রকে বড়ই তুরঙ্গময় করিয়! 
তুলে। এই সাত পচ ভাবিয়া আরও শতাবধি টাকা খরচ করিয়! 
রেলপথেই যাইতে মনন করিলাম । 

নামিবার সময় যে গোলমাল, যে ভিড়। সবই সুনিয়মে বাধ! বলিয়া! 
এত লোকের জনতায়ও তত কিছু বেবন্দোবস্ত হয় না। আগে হতেই 
সবাই খবর দিয়া নিজেদের নামিবার কথ! জাহাজের অধ্যক্ষকে জানাইয়! 
রাঁখিবে ; মোট ঘাট বন্দোবস্ত করিয়! বাধিয়! রাখিবে। কুক কোম্পানী 
ও হেন্রি এম্‌কিউ, ও গ্রীনলে 0০০1 0০. [76719 518, ত00125 
প্রস্ৃতি আফিসের লৌকের! আসিয়। সকলকে সাহায্য করিয়া নামাইক্কা 


] ভূমধ্যস্থ সাগর। গজ 


এতদিন যে সকল লোকের সঙ্গে একত্র বাস করিতেছিলাম, তীহারা 
মবাই বিদায় নিলেন) বিদায় লইবার কালে কতই কষ্ট হন অল্প 
কোনও কাজ নাই, এমন অবস্থায়, সুখে, এতদিন ধরিয়া, একত্র যাহাদের 
সঙ্গে কত অন্তরের কথা কহিয়া অহরহঃ আনন্দ করিয়াছি, তাহাদের 
সঙ্গ ছাড়িতে হইল-_ আর হয় ত ইহভীবনেও দেখা হবে না। বিদবায 
লইবার সময় পরস্পরের ঠিকানা ও কার্ড পরিবর্তন করা হয়। তখন 
মনে হয় ইহাদের সহিত বরাবর চিঠিপত্র লেখা সধন্ধ রাখিব। পরে 
কর্মক্ষেত্রের দারুণ নিশ্পেষণে কিছুই আর মনে থাকে না। 

প্ডরোধী” নামী একটি দ্বাদশ ব্্ধীয়া বালিকা তার মা ও বাবার 
যঙ্গে বাড়ী ফিরিয়া যাইতেছিল। তাহারা ইয়র্কসায়ারের অধিবাসী। 
সঙ্গে ছুটী ছোট বোন ছিল। সবাই যেন এক একটি মোমের পুতুল । 
.আহাবে ছেলের ছোট ক্রক পরে থাকে ও শুধু পায়ে, শুধু মাথায় 
হেসে হেসে চারিদিকে দৌড়াদৌড়ী খেলা করিয়! বেড়ায়। তাতে যে 
তাদের কি বন্দর দেখায় ত1 না দেখিলে বুঝান যায় না। আর ইউরোপের 
ও অন্ঠান্ত সভ্যদেশের সকল স্থানেই মেয়েদের বড় আদর। আমাদের 
দেশেই কেবল আহ! নাই। তাই অত যদ্বে ও আদরে লালিত পালিত 
হইয়া সে দেশের ছেলে মেয়েগুলি যেনন সুস্থ, সবল, তেমনি নিষ্টভাষী ও 
হুদভ্য। জাহাজে থাকিতে ডরোথী প্রায়ই আমার কাছে আসিয়! 
অনেকক্ষণ ধরিয়া গল্প করিত। তার নিজের কথা, তার ঘরের কথা, 
তার বাপ-মার কথা,_-আর বয়স বার বছর হইলেও* যেন শিশুর মত 
তার সরল ভাব? আমিবার সময় সে আমার সে সঙ্গে আনিয়া অমি 
অবধি নামাইয়! দিয়! জাহাজে ফিরিয়া গেল। 

এই সকল স্থানে “কাষ্টিমসে'র ব্যাপার বড়ই কড়াকড়ি । পাছে কেহু 
লুকাইয়া কোনও পণ্যদ্রব্য লইয়া গিয়! ফরাসী সরকারের শুক ফাকী 


৭৪ বিলাত ভ্রমণ । 


সর্বাপেক্ষা! তামাক, সাবান, এসেন্প, মদ ও অন্যান্ত খোস পোষাকের 
ব্রিনিষের উপরই বেশী সন্দেহ। ব্যবহার করিবার মত অল্প ছাড়া 
বেশী থাকিলেই তার উপর শুল্ক দাবী করা হয়। 

এত কাঁঞ করিতে করিতে অনেক বেলা হইয়া পড়িল। ইহার মধ্যে 
আরও কত লোক ফেরীওয়ালা, তিধারী, গায়ক, নর্তভক ও দর্শক সেখানে 
আনিকা উপস্থিত হইল। একত্রে কতদেশের কত রকমের লোকই 
এখানে দেখা যায়। এ সকল দেশের লোকের রং বড় বেশী ফরস! 
নহে। ত| ছাড়া ইটালী, স্পেন, পর্ত,গ্যাল ইত্যাদি নান! দেশের লোক 
আঁসগ্কা বসবাস ও ব্যবসা বাণিজা ঝরে বিয়া এখানেও অনেক শঙ্কর 
জাতি উৎপন্ন হইয়াছে । তাহাদের রং মাটে! ও চুল ও চোখের তার 
কাল। তবে স্বাস্থ্য ও সৌন্দর্যা এ দেশেরই লোকের মত ভাল। 

এসকল স্ুনিয়মে প্রতিষ্ঠিত সুসভ্য দেশে ভিথারীর! রাস্তায় রাস্তায় 
ভিক্ষা করি বেড়াইতে পরে ন1। তাহ! করিলে পুলিশে তখনই ধনিয় 
তাহাদের সাজ! দেয় ও “ওয্ার্ক হাউপে” পাঠার। সেখানে কাজ 
করিবে ও খাইতে পাইবে তার ব্যবস্থা আছে। বদিয়! খাওয়ান সে 
দেশের নিয়ম নয়। ভিক্ষ! করিতে হইলেই কিছু বেচারু ভাপ করিতে 
হুইবে। হয়ত কোথাও ভিখারী রেশলাইয়ের বাক্স বা জামার বোতাম 
বা জুতার ফিতা হাতে করিস দড়াইয়। আছে। তাহার নিকট হইতে 
সামান্ধ কিছু একটা জিনিস লইয়া! তাহাকে যাঁ কিছু দাও। অপর একটি 
ভিখারী হয়ত নাচিতৈছে বাঁ গাহিতেছে ৰা অন্য কিছু তামান! দেখাইতেছে, 
তাহাকে তুমি কিছু দিলে । নেক গরীব পরিবার সপরিবারে ছেলে 
পিলে লইয়া নাঁচাইয়া গাওয়াইয়া পয়সা উপায় করিতেছে । একরূপ 
বাঁজনা আছে, তাহা হাত দিয়! ঘুরাইলেই নানারূপ নঙ্গীত ও গত, বাহির 
হয়। অনেকে সেরূপ বাজনা বাজাইয়া ভিক্ষা করে। শুনেছি নাকি 


ভ্মধাস্থ সাগর । চর 


তাদের যন্ত্র ভাড়া দেয় আর তাতে বেশ সুদ পায়; সর্বত্রই কতরূপ 
ফন্দী করিয়া আইনের কঠোয় নিগড় হইতে নিষ্কৃতি পাওয়া যাইতে পারে? 
যেমন চাপ তেমনি গে চাপ কাটাইবার উপায় উদ্ভাবিত হইতে পানে। 
সকল জীবেরই এই ক্ষমতাটুকু আছে বলিয়াই জীবের মানসিক ও দৈহিক 
অভিব্যক্তি হইতেছে । তাই পাখীর ডান! গজায়, মাছের সাঁতার দিবার 
উপযুক্ত পাখন! বাহির হয ও ভূচরের পা জল্মার। বাধা হইতেই সকল 
বের উন্নতি । 
ইতালীদেশের ছোট ছোট মেয়েরা আসিয়াও অতি সুন্দর নাটিয়! 
গাহিষ্কা অনেক পয়সা উপায় করে। আমাদের দেশের মেয়েদেরই মত 
তাদের মাটো রং," কাল চুল, কাঁল চোখের তাঁরা, ও সরল নম্রভাব মাখান 
মুখী 3 ছোট ঘাগর! পরিয়া করতালি দিয়া যন্ত্রের সঙ্গীতের সঙ্গে ঘুরিয়! 
ঘুরিয়া তাহার! অতি স্ন্দর নাচে। তাকে কি নাচ বলে জানি ন1।--কিন্ত 
_ কতটা আমাদের দেশের মত্তই নাঁচ। সিঁথ! কাটা খালি মাথা হইতে 
পিঠে লঙ্ব। বিনানী দোছ্ল্যমান। আর গোল গোল হন্তগুলি কখনও বা 
কোমরে বিন্তস্ত, কখনও বা নানাভাবে চারিদিকে উৎক্ষিপ্ত হইয়! নানারূপ 
বিভ্রম দেখায়। ক্ষিপ্র পা গুলি যখন সঙ্গীতের মধুরতার তালে তালে পড়িয়া 
মাচিতেছে-_হস্তগুলিও তখন, প্রতি হাতে এক একটা খঞ্জনী মুষ্টির ভিতর 
লইয়া জন্দর তাল দিতে থাকে। আর ঘুরিষ্না ঘুরিয় নাচিবার সময় 
যখন ছোট ঘাগঝ্টি বৃত্তাকারে ছড়াইয়া পড়িয়া উর্ধে উৎক্ষিপ্ত হয়, তখন 
দশকবৃন্দ অতিশয় প্রীত হইয়/-_ ছোট ছোট তৌপ্য মুদ্রা "ছুড়িয়া আহারের 
প্রভূত পারিতোধিক দেন। 
বাহার! বৃদ্ধ, জরাজীর্ণ, কাণা খোঁড়া, তাহার! ইউনিয়ন বীণা বাজাইয় 

_-ছনুচ্চ গম্ভীরস্বরে গান করেন । সে বীণাটী ভ্রিকেণ আকৃতি, অনেক- 
গুলি ভার বিশিষ্ট ও সামনে রাখিয়! ছুই হাতেই তাড়না করিতে হয়। এই 


০ বুট বাতা লা হস স্তন রড লরি না ক. 2 ০ 


এ৬ বিলাত ভ্রমণ | 


ভাবুকের অন্তরের উচ্চভাবগুলির সঙ্গে ঠিক সুন্দর মিলান। আমাদের 
'বীণাপাণির হাতের বীণ। হইতে অল্পই প্রভেদ। তাহাদিগকে দেইরূপ 
অবস্থায় দেখিয়৷ আমার গ্রীক কবি হোঁমারের কথা মনে হইতে লাগিল। 
এক সময়ে তিনিও পেটের দায়ে বীণা বাজাইয়! দরজায় দরজায় ভিক্ষা 
করিয়া বেড়াইতেন। ল্গুন হইতে অনতিদুরে কীচনির্মিত “এলেকজান্তর 
পেলেসের” *£155:800 98150০” এক স্থানে পাঁথরে খোদা! একটি ছবি 
আছে। সেট বড়ই সুন্দর দেখিতে । মহাকবি এক রাজার সভায় বীণ। 
বাজাইয়! নিজ্জেরই রচিত “ইলিয়ড” কাব্যের গান সকলকে শুনাচ্ছেন। 
লগ্ডনের [7775৩77 00155এরও বড় হলে এরূপ একটি ক্যাধিসের 
বুনা ছবি আছে। তাতে মুর্তিগুলি সব উলঙ্গ। গ্রীক বীরদের সুগঠিত 
দেহের রেখাগুলি দ্বেখাইবার জন্তই সে উলঙ্গ মুন্তিগুলির কল্পন!। তাহাতে 
সৌন্দধ্য আরও বাঁড়িয়াছে। অন্ধ কবির বীণার গানে তাহার! মবাই যুগ্ধ 
হইয়! শিশিলদেহ হইয়া পড়িয়াছেন। আমাদের দেশে বালীকির রামায় 
গানের সঙ্গে ইহার বড় সৌগাদৃশ্য আছে। 

যে গানগুলি সেখানে গুনিলাম, নে গানগুলি অতিশয় মধুর। 
ইতালীর বাঁপিকাঁদের নাচ! সুরে গান অপেক্ষা অনেক বিভিন্ন । তাতে 
সর গভীর শোকের ভাব মাথান আছে। যেন অভাব ও নৈলান্তের 
কাতরোক্তির মত--তাই অত মিষ্ট? ূ 


বিলাঁতি জাহাজে । 


যাবার সময় সমুদ্র দিয়াই যাইবু ঠিক করিয়! টিকিট কিনিয়াছিলাম। 
কিন্তু ভূমধ্যস্থ সাগরে সমুদ্রপীড়ায় কাতর হ্ইয়া ফরাসীদেশে মার্সেলে 
নামিয়। রেল গাড়িতেই উঠিতে হইল। ভূমধ্যস্থ সাগর হইতেও, 
পবে অফ. বিস্‌্কে” আরও তুফানময় স্থান। আটলার্টিক মহাসাগরের 
যত ঢেউ এই পথে ঢুকিয়। জাহা্কে বড়ই বিধ্বস্ত করে। এই কথ 
লোকমুখে শুন্নিয়! পুনরায় ফরাদীদেশের ভিতর দিয়াই রেশ যোগে আদিয়। 
ফিরিবার কালে মার্দেলে জাহাজে চড়িলান। 
পথে যতগুলি বন্দর আছে-__-একটি হইতে অপরটিতে পৌছিতে প্রায় 
- চার গাঁচ দিন বা ততোধিক সময় লাগে। এই সমদ্ে অন্ত সমুদ্রের 
উপর ভাপিয়। কাহারও কিছু বড় করিবার থাকে না। কেবল যথাসময়ে 
খাওয়া দাওয়া, সময়ে সময়ে একটু লেখা পড়া করা ; তাহা ছাড়া একক্র 
ডেকে বসিয়া খেগাধুলা ও গলপগুজৰ করাই কাজ। জাহাজে একলাটি 
সময় যেন আর কাটে না কাজেই পরম্পরে আলাপ করিবার স্পৃহা এখানে 
বড়ই বলবতী হয়।  * 
কেবল খাবার ও শোবাঁর সময় ছাঁড়া সকলেই প্রায় অন্ত সময় ডেকের 
, উপর থাঁকেন। কেহ কেহ বাঁ সময়ে সময়ে সেলুন অর্থাৎ বৈঠকখানার 
ভিতর বসিয়া! লেখেন পড়েন তাস খেলেন বা শ্লীতবা করেন। কিন্ধু 
অধিকাংশ জনতাঁই ডেকের উপর। কেহ কেহবা এখানে এক একটি 
হালকা বেতের ব| ক্যামবিসের চেয়ারের উপর বসিগ্ঝা থাকেন কেহ কেহ 
বা বেড়াইতে বেড়াইতে নাঁন! বিষয়ের কথাবার্তী কহেন। প্রাতর্ভোঁজনের 


নানি - টাল যর ০:..£- রর নিরব রিজারার নূন নী নলিলকলে 


৭৮ বিলাত ভ্রমণ। 


খানসাম। আদিয়া সব খেনিবার আসবাবগুণি বথাস্থানে সাজা ইয়! রাখিয়া 
যায়। নে স্ব খেলাগুলিই এমন-_যে জাহাজের অগ্রশস্ত স্থানের মধ্যেও 
অনেক চল ফের! ও লাফান বাঁপান হয়। স্বাস্থ্যের দ্রিকে একাস্ত 
লক্ষ্যণীল কর্মঠ ইংরাত জাতি বলিয়া খেল! বড় ভালবাসে না! 
আর সাধারণতঃ সব খেলাতেই মেয়ে পুরুষে যোগ দিয়া থাকেন।_- 
তাহাতে কত আনন্দ। আর সে দৃশ্ত দেখিতেই বা কি সদর ! উচ্চহাসি 
আনদোর রোল ও আহলাদের ছুটাচুটিতে ডেক তখন ভরপুর হইব! উঠে। 
শকর্তের রিং” ফেল! খেলাতে__রমলীগণ একটু নিকট হইতে রিং ছুঁড়িতে 
অধিকার পান--কেন না তাহাদের হাতে পুরুষদের মত তত তো! 
বল নাই। 

এই সব গোলমাল হইতে দুরে কোথাও ব! হি নি চারি 
পাঁশে চারি জন বদিয়া--ত্রীর্গ খেলেন। সেগুলি সবই জুয়া খেলা । 
অনেকে বিপুল হারেন ব| জেতেন। তাতেই সর্বাপেক্ষা বেশী আনন । 
দর্শকবৃন্দ তাহাদের চারিদিকে ঘিরিয়া দঁড়ান। এই সকল খেলার 
জন্য টা্। উঠে ও কে হারিল কে জিতিল ভাহার তালিকা জাহাজের 
নোটিগবোর্ডে লেখ! থাকে । 

জাহাজের নোলনাগুলিতে চড়িযা দৌলাও একরূপ খেল!। যেন 
সনধীর্ণ জাহাখানিতে আবদ্ধ থাকিয়া ও শৃন্ঠণথে-_-আকাশে উঠিতেছি 
মনে হয়। আর জাহাঁজখানি ঢেউতে বেশী ছলিলেও--দৌলনা্ন বপিয়া 
থাকিলে ঢেউ বড় লাগে না। র 

আরও কত রকমের আনন্দ আছে। নাঁচ গাঁন উৎসব প্রার রাত্রির 
আহারের পরই হইয়া থাকে। যদিও দেই সময়েই সর্বাপেক্ষা শীত ও 
গণ তবুও রমনীগণ সেই সময়ে অর্ধোনুক্ত বক্ষ ও মনোহর ৮৮৪ 
সুসজ্জিত হ্ইয়! প্রকাশিত হইতেন। 


পরার নধর এরর লরি তিন সব দয়ার পরা 


া বিলাতি জাহাজে । পি 


কোমল মধুর কণ্ঠে গান গাহেন। আর মধ মধ্যে আরে! অনেকগুলি 
মেয়ে পুরুষে নানা রকম গল! মিশাইয়া তাহার গানের “কোরস” গাহিতে, 
থাকেন। একবার স্থর উচ্চ হইতে উচ্চে উঠে আবার ধীরে নামিয়! মিলা ই! 
যাঁয়--মাবার উঠে আমার নামে যেন ঢেউয়ের খেল! চলে। কিন্তু কে জানে 
ফেন-__-আমাের দেশের সঙ্গীতের মত গো সঙ্গীত আমাকে তত.আনন্দ দিত 
না। হরে যেন সেরূপ তানের আবেশ নাই--সে গিউকিরী, গমক, 
বঙ্কার, রেশ, কিছুই নাই। স্ুরগুণি তীরের মত যেন সোগ্জা মোজা 
চলে, দূর হইতে সেকহাও করে-_-কোলাকোলি করে না; প্রাণমনে মেশে 
না? যেন “সবাই স্বাধীন সবাই প্রধান, দাঁনত্ব করিতে করে হেয় জ্ঞান”। 
এই বই কোনওন্ধপ আষ্মহারা ভাব নাই। 
তার পর নাচ আরম্ত। পিয়ানোর বাজনাটি তখন এত মধুর হয়- 
যে তার সঙ্গে তালে তালে অঙ্গ প্রত্যঙ্গ আপনিই বিদ্রোহী হইয়! নাচিতে 
চায়! একটি পুরুষ একটি রমণীর কোমর ধরিয়া ঘুরিয়া ঘুরিয়া নাচাফেই 
ওয়াপদ্‌ নাচ বলে। দে নাচে মাধাকর্ষণের গ্রহ উপগ্রহের একরে. 
ঘোরার সহিত অনেকটা সৌসাদৃশ্ত আছে। পলক প্রভৃতি নাচগুলিও 
প্রায় প্র রকম, কেবল তালের তফাতে নামের তফাৎ হইয়াছে মাত্র। 
আমাদের মত হূর্বল লোকের পক্ষে সব নাচগুলিই প্রায় ক্লান্তিকর। 
আমাদের সহিত একজন"আসামের চা-কর সাহেব দেশে যাইতেছিলেন। 
তার সঙ্গে একটি পনর ষোল বৎরের ছেলে ছিল। তাহার বর্ণ 
আমাদের মতই শ্তামবর্ণ। পরে জানিতে পারিলাম--মে ছেলেটি উহায়ি 
পুত্র, এবং একটি দেশীয় স্ত্রীপোক উহার মাতা । ছেলেটি জন্মাইবায় 
পর হইতেই তিনি তাহাকে দারজিলিঙ্গে রাখিয়া দিয়াছিলেন, ও পয়ে 
সেই স্থানে রোমানক্যাথলিক কলেকে ১৫ বৎসর অবধি শিখাইয়া এখন 
তাহাকে বিলাতে ইন্জিনিয়ারীং পড়াইবার জন্ত লইয়া যাইতেছেন! দে 


রিানিলারার . সরয়ার: সরান 


চে লাউ ভ্রমণ । 
রািয়াছিলেন। পরে কলিকাতা ফিরিস্বা আষার পর আমাদের একজন 
ডাক্তারের নিকট তাহাদের সব ইতিবৃত্ত শুনিয়া বড়ই চমত্রুত হইলাষ। 
তার ম৷ একটি কুলী রমণী ছিলেন। -সাহেবের সুন্ধরে পরিবার পর 
হইতেই তাহাকে দে অবস্থ। হইতে সবাইয়। লইয়। তিনি একটি ছোট 
বাড়ী করিয়৷ দেন ও তাহার শিক্ষার জন্ত এক মেম রাখেন। আমাদের 
“রিঞিড, হিন্দু” স্বদেশী মিভিলিয়ান সাহেবের ব্যবহারের তুলনায় এ 
ব্যবহারটি কতই সুন্দর। 

একটা যুবা পুরুষ তিনি ভারতবর্ষ বেড়াইতে আসিয়! এখন দেশে 
ফিরিতেছেন। তাহার হাতে ভারতবর্ষ সম্বন্ধে একজন পর্যটকের লেখ 
একখানি বই দেখিলাম । সে পুস্তকথানিতে ভ।রতবর্ষেন লোকদের... 
বিশেষ বাঙ্গালীকে লইয়! বিস্তর নাড়াচাড়া আছে। যেমন হইন্থা থাকে 
ইঞার মধ্যে অনেক সত্য কথাও আছে অনেক মিথা! কথাও আছে। 
আমাদের সামাঙ্গিক অনেক দোষের কথ। উল্লেখ করিয়৷ লেখক বঝোন 
যে ভারতবাপী, এখনও স্থায়বব শাদনের (5916 (০৮০17717676) 
উপযুক্ত হয় নাই। একটি কারণ-__দেশের স্ত্রী জাতির উপর তাহার! নিষুর 
ও অন্ঠায় ব্যবহার করে। দ্বিতীয় কারণ--নিয়শ্রেণীর জাতিদের উপর 
তাহাদের দ্বারুণ ঘ্বণ! ও অত্যাচার । থে ভদ্রলৌকটির হাতে এই পুস্তক খানি 
ছিল তিনি আমাকে তাহ! পড়িতে দিয়! বপিলেস, আঁমি-আপনাদের দেশের 
সন্বদ্ধে কিছুই জানি না__আপনি এই বই খানি পড়িয়া-__-আপনার মন্তব্য 
আমাকে বলিবেন। তাহার দেখিলাম ভারতবর্ষ সন্বন্ধে জানিতে বড়ই 
আগ্রহ। লর্ড কার্জন সম্বদ্ধেও তীহার সহিত অনেক কথা হইল। তাহার 
ধারণ! কার্জন খুব কাঁধ্যদক্ষ হইলেও একগুয়ে (516-%111৩0 ) 
রোক ছিবেন! 

নেক লোকের সঙ্গেই প্রায়: ভারতবর্ষের কথা হইত। অধিকাংশ 


রিজিররারী সারা সরি রর জিত এত লালায় রারারিনকল্ারারি এ পনসারিন... নিন সির জেলার 


শর্ট 


বিলাতি জাহাজে । ৮৯ 


র্‌ 

সাহিত্য, বিজ্ঞান, দর্শন বা ধর্মশান্ত্ সন্ধে নহে। অধিকাংশ লোকেরই 
দেখিলাম মত যে-_ভারতবাসী লেখ! পড়া শিখিয়া বড়ই রাজত্রোহী 
হইয়াছে । তায়! নিজেদের দেশে ব্যবসাবাণিজ্য উন্নতি করিতে চেষ্টা 
না করিয়া রাজনৈতিক উচ্চাকাজ্ষা করে কেন | মনে হলে! তাহার! 
ষকলেই প্রায় উচ্চশিক্ষার বিরোধী । ত্মনেকেরই ইচ্ছা আমরা চিরদিনই 
নিয় স্তরে থাকি। 

অপর ছুই চার জন অগ্ত ভাবের লোকও ছিলেন। তাহার! ভারত- 
বর্ষের কথা_+বিশেষ পুরাতন হিন্দু জাতির কথ! হিন্দুদর্শনের ও কাব্যের 
কথা শুনিতে আগ্রহ প্রকাশ করিতেন। বৌদ্ধধর্মের কথা সংস্কৃত ভাষার 
কথ! আমিও যমতট! পাঁরি তাহাদের জানাইতাম। মনে হইত তাঁহার! 
তন্ময় হুইয়। গুনিতেছেন। ক্রমে আমার দল বাড়িতে লাগিল। এই 
প্রসঙ্গ লইয়া অনেকেই আমার সহিত আলাপ আঁরস্ত করিলেন। 
হিন্দুধর্মের তত্ব আধুনিক রকমে বুঝাইতে পারলে দেখিলাম উচ্চশ্রেণর 
ইংরাজগণের নৃত্তন কথার মত বড়ই হৃদয়গ্রাহী হয়। তাহার! মনত্র-মুদ্ধের 
মত শুনেন। 

আসবার সময় আমাদের সহিত তিনটি ইংরাঁজ যুবক ছিলেন তাহা! 
এইবার সিভিল' সার্ভিমে পাশ হইয়! কাজে যোগ দিতে আসিতে ছিলেন। 
তার মধ্যে একজনের " সংস্কতের প্রতি বড়ই অনুরাগ। তিনি 
পরীক্ষাতেও সংস্কৃত লইয়াছিলেন) সংস্কৃত কিছু জানেন ও গ্লোক ঝলিলে 


বুঝিতে পারেঈ। ত্বিনি আমাকে সংস্কত শ্লোক আবৃত্তি করিবার অন্য 


অন্গুরোধ করিতেন । বলিতেন আমাদের মুখ থেকে পংস্কৃত শ্লোক শুনিতে 
বড়ই ভাল -লাগে। আর একভ্রন প্রাচীন সিভিলিয়ান__তিনি আমার 
নিকট হইতে অনেকগুলি সংস্কৃত পুস্তকের নাম ও প্রান্তির ঠিকান! লিখিয় 
লইলেন_“তার ভিতর একথানি গীতা ও অপর খানি অভিজ্ঞান শকুত্তল!। 


১ ৮555 4৬ 2৪744 ৯৮২ ০০ 


৮ 'বিলতি ভ্রমণ ৷ 


ধর্মে অর্থাৎ হিন্দুধর্দের গৃ তত্রে প্রতি তাহাদের বড়ই অনুরাগ । 
তাহাদের কাহারও কাহারও সঙ্গে ইংরা্িতে তরজমা করা গীতা আছে-_-ও 
চৈতত্ত দেবের বৈষ্ব ধর্মের (76715 ০6 0:25£2758 ) অনেক 
পুস্তকও দেখিলাম) আরও দেখিলাম বুহধদেবের প্রশান্ত ধর্মের সুবাতান 
ইউরোপের শীর্ষস্থানীয় অনেক লোন্েরই মনে লাগিয়াছে। কেবল জাহাঞ্জে 
নহে, ইহা বিলাতেও দেখিয়াছি । 

আমাদের দেশ সম্বন্ধে এই কথাগুলি এত বিস্তারিতরূপে বলিলাম 
তাহার কারণ, অন্য লোকে আমাদের বিষয় কিরূপ ভাবে দেখে এ খবর 
আমাদের খুবই জানা উচিত। 

ল্গাহাজে বসিয়। আমি আর একটি এই জ্ঞনি লাঁভণকরিয়াছি যে, 
আমাদের সঙ্গীতের ধিশেষ বিশেষ কণতকগুলি-স্থর ইউরোপের লোকদের 
খুব ভাল লাগে। আমাদের (ভিতরেই একজন মধ্যে মধো পিয়োনাতে 
দেশীয় গণ বাজাইতেন। আর চারিদিক হইতে লোকের! বিশেষতঃ 
রমণীগণ দেই মধুর স্গীত শুনিতে ছুটিয়৷ আদিতেন। তাহারা বার ধার 
সেই গত গুনাইতে অনুরোধ করিতেন । সংস্কৃত শ্লোক ও ভারতীয় দর্শনের 
কথার গ্তায় ভারতের সঙ্গীতও যে পাশ্চাত্য দেশের উচ্চতর শ্রেণীর 
লোকনের মুগ্ধ করিতে পারে__ইহা আমি আগে জানিভাম না। 

বস্তঃ দেশভেদে, লোকভেবে, শিক্ষাভের্দে বিভিন্ন গুণের অভিব্যক্তি । 
আমাদের এ দেশের এই গান এই শ্লোক এই দর্শনের বিশিষ্ট গুণেই 
আমর! সমৃদ্ধিণাণী।, অন্ত গ্রকারে অশেষ রকমে হীন হইলেও এই হিসাবে, 
ভারত বিশিষ্ট। তবে যে এই পামান্তটুকুতে আমাদের যে টা 
দস্ত আনে এই আমাদের স্বভাবের বিষম ছূর্বলত। 

এখন বিশবব্হ্াণ্ডে আদান প্রদানের সাধারণ নিয়মানুলারে অগ্ত থে 
সকল বিষয়ে আমরা হীন তাহা অন্য হইতে আমাদের লইতে হুইবৈ 


নি দিয় নিশির স্ব রর টনি চে 


বিলাতি জাহাজে। ৯৩ 


আছে তাহা অন্তকে দিব। পৃথিবীর অন্য দেশের সঙ্গে আমাদের এই 
উদ্ধার সম্বন্ধ হওয়া উচিত। 

জাহাজে এই সব প্রচার করিবার যেমন সুন্দর অবসর এমন আর 
কোথা্ড নাই। এই অবসরের সদ্যবহার করিতে পারিলে নেক 
কাজ হয়। আমার মনে হয় আমর! চেষ্টা করিলে বিলাতে গিয়া এ সকল 
বিষন্গে সহজে প্রতিষ্ঠালীভ করিতে পারি। সেখানে এক লগ্ডনেরই 
অল্প আয়তনের মধ্যে যে ৪৮টি থিয়েটার আছে-_-তাহাতে বিদেশী আসিয়াই 
অধিক অর্থ উপায় করিয়া! লইয়। যায়। একটা নুতন কিছুর নাম গুনিলেই 
তাহ! দেখিতে আমোদপ্রিয় লোকের! প্রথমে ছুটে। মেই উপলক্ষ করিয়াই 
ভারতের নাট্যািনয় ইতিবৃত্ত ও অবস্থা বিলাতে সহজেই প্রচার করা! যাঁয়। 
পলিটিক্যাল বা সারগর্ড দার্শনিক বক্তৃতায় যত না হইতে পারে-__অতি 
শীঘ্ব এই প্রকারে তামাসায় তাহা সম্ভব হইতে পারে। এবং এইক্ূপে মে 

দেশের সাধারণ লোককে ভারতবর্ষ মনস্ধে জ্ঞান দিতে পারিলে অনেক 

উপকার আছে। 

আমাদের জাহাজের দ্বিতীয় অধ্যক্ষ ক্ষীণজীবী লোক ছিলেন। তাঁহার 
হাবভাব দেখিলেই মনে হইত তিনি যেন মনোকষ্টে আছেন। কেজানে 
কেন--এইরূপ লোকের সহিত আমার অতি সহজেই ভাব হইয়া যায়। 
আমি যেন তাহাদের সহদ্দেই চিনিতে পারি আর তাহারাঁও কি আকর্ষণে 
আমার কাছে আপনিই আগেন। অল্প আলাপের পরই তিনি আমাকে 
অতি বিশ্বস্ত বন্ধুর মত কত কথাই যে বলিলেন। শুনিলাম তাহার একটি 
রমণীর সহিত বড়ই ভালবাসা হইয্াছে। তাহারও অবস্থা ভাল নয় বলিয় 
আজ এগার বৎসর তাহাদের অপেক্ষা করিতে হইতেছে, ইচ্ছা আরও 
কিছু জমাইয়া বিবাহ করিবেন। কিন্তু রমণীটি গত মেলে চিঠি 
লিখিয়াছেন-_. 

"জন তুমি আর অপেক্ষা করিও না। যত শীঘ পার চলিয়া পাসা । 


্ 


৮৪ বিলাত ত্রমগ। 
আশা করি আমর একত্র হইলে ছুইজনের চেষ্টায় কৌনোরপে খাওয়া পর! 


, চাঁলাইতে পারিব। আমার সে সাহস আছে, তুমি দ্বিধা করিও না।” 


আমাদের দেশে হইলে খাবার পরার চিন্তায় আগেই বিচ্ছেদ হযে 
যেত । 

এই জাহাজে জাপান দেশর একটি ভদ্রলোক ছিলেন। তিনি 
আমেরিকার যুক্তরাজ্য সীফ্রানসিস্কোতে ফুলের কারবার করেন। 
এখন জাপানীদের বাণিজ্যের বিরুদ্ধে সেখানে ভয়ানক বাদানুবাদ 
চলিতেছে । তাহার সহিত এ সম্বন্ধে কখ! হইল। খর্ধাকৃতি লোকটি 
তেজে পরিপর্ণ। ' এত সাহস এত প্রতিভা যেন একাকী একশত জনের 
মত বীর্যবান ; তিনি উদ্ধতভাবে ইয়োরোপ, ও আমেরিকাঁবাসীদের 
সর্ব দমক্ষে প্রকাশ্তে নিন্দাবাঁদ ও ভূণজ্ঞান করিতে লাগিলেন। স্বাধীনতার 
তেজ এমনিই অসীম! 

তাঁর সহিত একটি জাপানী রমণী ছিলেন। নাঁনা রঙে ঢলচলে৯. 
ফুলপাথী প্রজাপতি ত্বাকা কিমোনো! পরা, গোল গাল গড়ণ--অতিশয় 
খর্বধারৃতি, মাথার উপর নান! ভাবে বিন্ততস্ত ফঁপান খোঁপা, এই কারণ 
মুখখানি খুব বড় দেখায়) উচ্চ চিবুক, এবং ক্ষুদ্র চক্ষু তাতেই তাহাকে 
বড়ই সুন্দর দেখাইত। এমন আনন্দময় জীবন আর কোনও দেশের রমণীর 
নাই। বর্তমান জাপানসত্রাট ৩০ বৎসর প্পূর্ব্বে রাজ্যের সংস্কারকালে 
নৃতন আখ্যা নূতন প্রথা প্রবর্তন-কল্পে রাঁক্ষ্যের লোকের সহিত একত্রে ষে 
আটটি প্রতিজ্ঞা করেন তাহার মধ্যে প্্রীজাতির স্বাধীনত! ও সমানাধিকার্” 
একটি প্রধান । তংপূর্বে প্রায় আমাদের দেশেরই মত তাহাদের অনেক 
হীনতা ও নির্যাতন সহা করিতে হইত। কিন্তু সেই দ্রিন হইতেই জাপানে 
ভাগ্য-্ী ফিরিয়াছে। হে ভারতবাঁসি! তোমর! দেশের উন্নতির অন্ত এত 
প্রকারে চেষ্টা করিয়া বিফল হইতেছ। মানব সমাজের উন্নতির এই 


নিযোনিলারে রর. লি করো রত নীরা সত জিকা 


মার্দেল। 


সব গ্রিনিষ-পত্র গুছাইয় কাষ্টমের পরীক্ষা সাঙ্গ করিয়া নামিতে প্রায় 
জট! বা্দিল। কাষ্টমের পরীক্ষার ব্যবস্থ! ফরাসীদেশে বড়ই অন্ুবিধাজনক $ 
তার কারণ, আমরা তাদের ভাষা জানি না। ইউরোপ শুদ্ধ সকল লোকই 
ফরাসী ভাষ! জানে বলিয়া, ফরাসীরা প্রায় বড় একটা অন্যদেশের ভাষ! 
শিখে না। সর্বত্রই ইত্রামী জান! প্রদর্শক পাওয়! যায়, তাহাদের সাহায্যে 
দেশ বেড়ান প্রভৃতি কার্ধেয কোনই অন্থবিধ! হয় ন|। 

আমরা নামিবামাত্র একটি খোড়! প্রদর্শক আসিয়া বলিলেন যে, তিনি 
১*শিলিংএর খিনিময়ে আমাদের সারাদিন সহর দেখাইয়! বেড়াইবেন। 


7 * শিলিংএ মিটমাট করিয্কা আমরা তাঁহাকে সঙ্গে লইলাম। তিনি আধ!" 


বয়সী লোক। এক উচ্চ স্থান হইতে পড়িয়া গিয়া ছই বৎসন্ পূর্বের 
গ| খোঁড়া হইয়া! গিয়াছে। বাড়ী “সুইটজারল্যাণ্ডে।” আর কেহই 
সাহায্য করিবার নাই তাই নিজেই এখন এই কাজ করিয়া চালান। 
তিনি দেখিতে ভদ্রবংশীয় ও অনেকগুলি ভাষা জানেন। খোঁড়া বলিয়! 
যে চলিবার বা কোন কাজ করিবার অভাব হয় তা নয়। সুস্থ সবল 
দেহে অতি দুরূহ কাজও তিনি সেই খোড়! পায়ে করিতে পারেন। 

টি হইতে বাহির হইবার পথে অনেকগুলি দাড়া-গাড়ী দীড়াইয়! 
ছিল। তার অধিকাংশই হ'ডাকার গাড়ী কতকটা উমটমের মত। 
খাড়োরানগুলি অতি স্গঠন ও বলিষ্ঠ, বেটে বেঁটে লাল্চে রংযুক্ত ও 
আাংদল। ঘোড়াগুলি সব পনরম্যাপ্ডি পনী।”৮ মোটা সেটি! ও উচু, 
ঘাড়ে ও পায়ে অনেক বড় বড়- গোমবিশিষ্ট। তাদের সাজ এক রকম। 


নিউরন 1 এরিয়া নার 


৮৬ বিলাত ভ্রমণ। 


পিঠেও তেমনি অনুকরণ কর! হইয়াছে। এরূপ কিন্তু আর কোথাও 
দেখি নাই। তবে এডিনব্রাতেও এইরূপ ঘোড়ার সাজ। এত দুরে দুরে 
ছুটি স্থানে এক্সপ বিয়ে এরূপ মিল কি করিয়া হইল বুঝা যাব ন!। 
আমাদের দেশের অনেক স্থানের মত এখানকার গাঁড়োয়ানের! যাত্রী 
লইয়! কাড়াকাড়ি করে। অবসর পইিলে তাঁর সবাই খবরের কাগজ পড়ে। 

আমর একখানি গাড়ী লইয়া মোটমাট বোঝাই করিয়। হোটেলের দিকে 
চলিলাম। সেই জেটি হইতে বাহির হই সহরের রাস্তায় চাহিষ্প। দেখি,_- 
গাড়ী খোড়ার অস্ত নাই। এমন একটি প্রসিদ্ধ বন্দরে যে এত ভীড় 
হুইযে, তা কিছুই আশ্চর্য নয়। গাঁড়ীগুলি যেরূপ ত্তপাকার মাল 
বোঝাই লইতেছে তা দেখিলে অবাক হইতে হয়। 'মালগুলি যেন 
স্ত,পীক্কত এক একটি পাহাড়ের মত গাড়ীর উপর সঞ্চিত। ঘোড়াগুলি 
যেমন বলিষ্ঠ, মানুষগুলিও তেমনি বলবান। তাতে কেবল একজন মাত্র টি 
চালক-__তার সহিস নাই। সেই একল! ঘোড়াকে তদ্বির করে, গাড়ী 
হকার, মাল বোঝাই করে ও নাবায়। এদেশের লোকের যোগ্যতা! 
আমাদের তুলনায় এত বেশী যে, অতি গুরুতর কার্য্ের ভার তাহাদের 
উপয় দিয়াও সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যার। সকলেই লেখাপড়া জানে ও 
দেশের নিয়ম ও খবরাখবরে সুশিক্ষিত বলিয়া)-সকল কার্য হুন্দররূপে 
ব্যবস্থা করিয়া করিতে পারে। আর স্বাস্থ্য এত ভাল ও মন এত প্রফুল্ল 
বলিয়া! কাজ করিয়া! আলে ন1। 

গাড়ীগুলি এত বড় ও মাল এত বেশী বলিক্া অনেকগুলি ঘোড়া 
ভুতিয়া গাড়ী চালাইতে হয়। এমন কি, এক একখানি গাড়ীতে ছয় ফি. 
সাতটি ঘোড়া অবধি দেখিয়াছি। আমাদের দেশে যেমন ঘোড়া পাশাপাশি 
ুতে, তাদের দেশে সব সামনা-সামনী ; তাতে যে কি সুবিধা হয় তা 
জানি না) তবে এইরূপ লম্বা ঘোড়ার সারটি দেখিতে বড় বিশ্ময়কর মনে 


4 বাদেল। ৮৭. 


ফয্ানী দেশের সব রাস্তাগুলিই অতিশয় প্রশস্ত, ভাল করিয়া 
ৰাধান, ও গাছ পাল! দিয়া সাজান এবং" হুধারে সুন্দর সুন্দর বড় বাড়ী ও 
ধোকান দ্বারা শোভিত। রাস্তার মাঝ দিয়া! ভ্রুতগামী রাম চলিয়াছে। 
সে মবগুলিই আমাদের দেশের ট্রামের মত বৈদ্যুতিক বলে চলে। কতক- 
খুলির তার মাথার উপর দিয়া যায়__-আর কতকগুলির মাটির নিচে দিয়া 
নীত। একটি লদ্ঘমান যন্ত্র, তাতে ঠেকিয়া তাহা হইতে শক্তি লয়। 
চওড়া স্লাস্তার মাঝ দিয়! ফুটপথ-_-আমাদের দেশের মত ছই ধার দিয়! 
নছে। সে ফুটপথ বা! পদব্রজে চলিবার পথগুলি সব বেড়াইবার স্থান। 
গাছপাল! ও ফুলফলে ঢাকা । তলায় ুন্দর বেঞী। তাতে বসিয়া 
শান্ত পথিক ও বিলাসীজনেরা-_-আরাম করেন। সে অতি সুদ্দর স্থান। 
জামাদের কলিকাতার রাস্তা দেখিয়া তাহার কিছুই বুঝা যায় না। 

.. ক্লান্তার ধারে ধারে মাঝে মাঝে প্রশস্ত বাগান আছে-__সে বাগানগুলি 
থে কি নুনার, তা বলাযায়না। সকল জিনিষই যেন হাত দিয়! গড়া। 
গাছগুলি ছাট! ছোটা, জমীটি কেওয়ারী করা । তাতে কিছুই বনের বন্ধ 
শো! নাই। প্রকৃতির নিজ হাতের কিছুই রাখা হয় নাই। ফরাসী 
দেশেয় লোকেব! কৃত্রিম সৌনর্য্যের বড়ই পক্ষপাতী। তাহারা যেমন 
দিজের মনের মতন করিয়! ঘাড়ি ছাটেন ও গালে রং লাগান তেমনি 
গাছপালারও বেশবিস্থান করেন। প্রায় সব বাগাঁনের গাছগুলিই 
কাটাছাট। ও থ্র্বাকৃতি। আমাদের চোখে সে দৃশ্ত বড় ভাল লাগে না। সে 
টশ্ত ইংয়াজ জাতিরও বড় প্রিয় নহে। তঁহারাও আমাদের মত প্রন্কৃতির 
সহজ সৌন্দর্য্য বড়ই ভালবাসেন। লও্নের আশে পাঁশে সব বন-বাদার 
বত ভাবেই রক্ষিত। প্ররুতির স্বাভাবিক সৌনার্য্যই সেখানকার লোকে 
ভালবাসে । ণগোলডার্স শ্রীন” পাহাড়ের নিকট "ম্পানিয়ার্ড* নামক ছোট 
ছোট কাট! গাছের ঝোপগুলিও সেইরূপ ভাবেই রক্ষিত আছে। তালা 


৮ বিলাত ভ্রমণ। 


কিন্ত ফরাদী দেশের সৌন্দর্যের আদর্শ অন্তন্ূপ। অথচ. ইউরোপের 
সকল জাতিই ফরাসীদের সৌন্দর্য আদর্শ করিয়া তাহারই অনুকরণ করেন। 

এদেশের ক্লাম্তাঘাট যেমন পরিফার পরিচ্ছন্ন ঘরবাড়ীগুলিও তেমনি 
মাপা আপা করে গাঁথা। সবগুলিই প্রায় একরূপ দেখিতে, একই 
ফ্যাসানে গড়া । তাতে সামপ্রস্ত হাওয়ায় অতি সুন্দর দেখার়। দোকান 
ঘরগুলি অতি পরিপাটা। রাস্তার দিকের বড় বড় সব জবানালাগুলি কেবল 
কাচ দিয়াই ঢাকা ॥ তার ভিতরেই সব দোকানের ভাল ভাল জিনিষগুলি 
হুন্দরভাবে লাঁজীন থাকে। বাহির হইতে সবই দেখা য়ায়। ভাল.তাল পু 
দোকানে সব জিনিষগুলির দামও সঙ্গে সঙ্গে লেখা আছে! শগওনে দকল 
দোকানেই দাম লেখ পদ্ধতি, এখানে সর্বত্র তা নাই। তবে.তাল ভাল 
দোকানে জিনিষ কিনিতে কিছুই দেরী হয় না_ও কোনরূপ দর দত্তর 
করিতে হয় না। 

এদেশে ফুলের এমন আদর যে, রাস্তায় রাস্তায় ফুলেয় দোকান ও 
ফুলের ফেরী হুয়। বালিকারাই ফুল বেচেন। »মার কেহও ফুল বেচিলে 
অমন শোভা হয় না। জল সেচন কর! তাক্জা তাজা ফুলগুলি কেম 
সুব্যবস্থায় সাঁঞ্জান। কত রকমই বা তার রং, কত রকমূুই বা আরুতি। 
আর কোনও কোনও ফুল একেবারে সুগন্ধে ভয়া। সতেঙ্ধ কেশরগুছি, 
সব প্রাণের আকুলতা লইয়৷ জাঁগয়। আছে। আর ছিন্ন হইলেও, সমান 
আগ্রহে মধুকর আসিরা তাদের মুখে মুখ দিয়া,আদর করে। _ 

এই লব দেশে ভ্্রীলোকেরাই বেচা কেনা করেন। সেখানে তাহার! 
পুরুষ মানুষের মতই স্বাধীন অথচ--পুরুষেরাও তাহাদিগকে যথেষ্ট 
সন্মান ও আদর যত্ব করেন। কাজ কম্ম তো সকলেরই করা চাই। তাই 
তাহাদের হাতেই এইরূপ অল্প আগ্াসাধ্য দোকানে বসি কাদ্দ 
বেশ মানিয়াছে। ছেলের যত্রের মত জিনিষের বন্ধু হয়। আর ব্রিনিষ 





ফরাসী দেশের সমুদ্রের মাঝে হ্বীপ। এই কেলায় নেপোলিয়ন থাকিতেন। 


মাসসেল। চন 


হারাই সব সত্যদেশে এই কাজের উপযোগী হইয়াছেন ছেলেপুলের 
ব! সংসার পধ্যবেক্ষণেরও তাতে কোন হানি হয় না। সময় মত সকল 
কাঞ্জ করিলেই সকল কাজ সুচারুরূপে কর! ষায়। ন্াাতা জোবড়া হইয়া 
এক কা লইফ়াই সারার্দিন বসিয়া থাকিলে কান ভাল হয় না। 

এখানে নিম্ন শ্রেণীর রমণীর! সর্বদ| মাথায় টুপি দিয়! রাস্তা! চলেন না। 
বিলাতে কিন্তু -এই প্রথা সর্বত্র। ইহাদের স্বাস্থ্য ও গঠন অতিশয় 
প্রশংসনীয় । মোট! মোটা গোল গোল হাত পা গুলি অনেকদুর অবধি 
থোল1। ঘাগরাটি ছোট, কামিজটির হাতকাটা, বিনানিটি মাথার উদ্দেশে 
বিস্তত্ত । সবস্বন্দর। গলাটি অনেকট! নীচে অবধি দেখা যায়। চোখ 
কাল, চুল কাঁল,প্রং সাঁদী সাদা, আর সদা ব্যস্ত ভাব। ছুষ্ট হাসির ভিতর 
এমন এক মধুর ভাব আছে যে, ইচ্ছ। হয় দুর হইতে অনেকক্ষণ ধাঁরয়া 
দেখি। 

পথে যাইতে যাইতে সমুদ্রধারের একটি অনুচ্চ পাহাড়ের উপর একটি 
কেন্টা দেখিলাম । প্নেপোঁবিয়ন” ধখন মার্সেলে আসিয়! থাকিতেন, 
তখন তিনি এই প্াসাদটিতেই বাঁস করিতেন। এখন সে নেপোলিয়নও 
নাই, সে ফরাসীদেশও তেমন নাই। এখন এই স্থানে একটি 
হাসপাতাল হইয়াছে । 

ফরালীদেশের সকল শ্রীম ও নগরের অলিতে গলিতে “কাফ্চে” 
বা মস্ত পান করিবার আড্ড। রাস্তার ধারের দোঁকাঁনের বারান্দাস্ 
ছোটি ছোট পারপাট টেবিল ও চেয়ার সাজান আচ্ছে। ছুটি তিনটি 
লোকের এক টেবিলে বসিয়া গল্প করা চলে। আগন্তকদের আঁবগ্তকীয় 
দ্রব্যাদি সরবরাহ .করিবার অন্ত রমণীরাই নিযুক্ত । এই. সকল স্থান, 
অতিশয় জনতামগ্ন। বিশেষতঃ দিনের কাজ শেষ হইলে সন্ধ্যাবেলা ভিড়ের 
সীমা নাই। সকলেই আড্ঞ দিতে এইখানে খানিকক্ষণ কাটান। দেটি 


টিবি: তি সিন আর পারিনা প্রি. হু নস্জারু রিদয় রসিয়ে তা 


৯৪ বিলাত ভ্রমণ 


চলিয়। যায়। সকলের সঙ্গে হাসির কথা কহিতে ইচ্ছা না । এমন কি, 
সবাইকার দেখাদেখি লাল লাল একটু সুধাও চুমুক দিতে মন চায়। 

এই সকল স্থান হইতে খানিকদুর মাত্র গিয়া, আমর! আমাদের গন্তব্য- 
স্থান 17961 ৫০ 0০7057 “হোটেল ডি ক্টিনেপ্টালে”, পৌছিলাম। 

হোটেল কন্টিনেন্টাল পৌছাইহল পর একজন স্থুবেশী পুরুষ আয়! 
আমাদের অভ্যর্থন! করিয়া বসিবার ঘরে লইয়া গেল। মোট পত্রের ভাবন। 
আমাদের আর কিছুই ভাবিতে হইল ন। 

হোটেলটি একটি প্রশস্ত রাস্তার উপর অবস্থিত | চাঁরিতলা বাড়ী ও 
ঘরদারগুলি অতি পরিপাটারূপ সুসজ্জিত ॥ তার আশে পাশে মছ্থপান করি" 
বার ও জুয়। খেলিবার “কাফে” ও একটি বৃহৎ থিয়েটার অবস্থিত। চারি- 
পাশে রাস্তায় শোকে লৌকারণ্য । অথচ কাচের দরজাগুলি বন্ধ করিয়া 
দিলে কিছুই গোলমাল নাই। 

বগিবার ঘর নানারূপ আসবাব ও ছবিতে সাঞ্জান। দেওয়ালে 
অনেকগুলি মানচিত্র আছে। ভিন্ন ভিন্ন স্থানে যাইবার পথ ও তাহার 
ভাড়ার কথা তাহাতেই লেখা আছে। 07190] 1২০72111811 নামক 
যে পব জাহাজ অষ্ট্রলিয়। হইতে ডাক লইয়া কণস্থো! হইয়া বিলাতে যায়, 
সেই জাহাজগ্ুলি অতি বড়.ও ক্রতগামী। সেই জাহাজটিই ভারতবর্ষ 
হইতে বিলাঁত যাইবার পক্ষে সর্বাপেক্ষা সম্তা/ এমন কি তার তৃতীয় শ্রেণী 
অন্ত জাহাজের দ্বিতীয় শ্রেণীর মত। তাহাতে ৫** টাকায় কলিকাতা 
হইতে বিলাতে যাওয়। আস! চলে। | * 

টেবিলেও অনেক ভাষার অনেকগুলি বই ছিল, তাঁর মধ্যে অধিকাংশই 
ভ্রমণবৃত্তান্ত।.আমার এই বিষয় পড়িতে বড়ই ভাল লাগে। একখানি ফরামী 
ভাষায় লিখিত ভ্রমণবৃত্তন্তের কথা কেব্ল ছবি দেখিয়াই কতকটা বুঝি 
পলইলাম । দেওয়ালে আরও অনেকগুলি সুন্দর সুন্বর ছবি ছিল। তাঁর 


রি বারতা ব্রারিরর রর রাযি এ 


) মাসেলি। ৯১ 
ভাবে মাতৃভাব কি স্থন্দর চিত্রিত হইয়াছে! তার পাশের ছবিখানিতে 
কাটাগাছের মুকুট পরা খৃষ্টের প্রশস্ত মুখ, তার ভিতর হইতে এক অপুর্ব 
জ্যোতি চারিদিকে বিকীর্ণ হইতেছে । ইহারই পাশে “এগোমিডা+র নগ মৃষ্তি 
সমুদ্র ধারে পর্বতগুহার নিকট ণিকল দিয়া বাধা। ভীষণ বেগে তরঙ্গগুলি 
আমিয়! সেইস্থানে আঘাত করিতেছে ।* জলদস্থ্যর আহারের জন্যই সেই 
নিরীহ বাঁণিকা সেই স্থানে উতসগাঁকৃত হইয়াছিলেন। তিনি লজ্জায় অব- 
নতমুখী ও ভয়ে কল্পমানা। দেখিতে দেখিতে জলদন্থ্য তাহার দিকে 
ধাবিত হইল। আর ঠিক সেই মুহূর্ে এক উজ্জল বীরমুস্তি উপর 
হইতে নামিয়া দন্থ্যকে ব্ধ করিয়া রমণীকে উদ্ধার করিলেন। এই 
ভাবের চিত্র। * 

ঠিক সমরে আমাদের আহারের জন্য ঘণ্টা বাজিল। ইতঃপুর্ববেই 
আমাদের মুখ হাত ধুইয়া পোঁবাক পরিয়া প্রস্তুত হইতে বলিবাঁর অন্ত আরও 
একবার ঘণ্টাধবনি হইয়াছিল । 

কতদিন ধরিয়। জাহাজের বাদি খাবার খাইয়! সে খাবারে অরুচি 
হইয়! গিয়াছিল। আগ এখানে ফরাসী দেশের সুন্দর মুখরোচক রান্না 
খাইয়া মুখ জুড়াইগ | খাওয়! দাওয়ার ব্যবস্থা এখানে অতি পরিপাটা। 
রান্নাও নানারূপ, রকমারী ও সুম্বাই। সমস্ত সভ্য জগৎ এই রান্নার অনথু- 
করণ করে। ইংরেজী রান্নায় কখনও ছুটি জিনিস একত্র মিশাইয়! রশ ধিবে 
না। আমাদের দেশের মত এখানে কিন্তু সেরূপ খুবই চলে। ছুট তিনটা 
জিনিস দিয়া একটা তরকারী । তাতে মদলা দেওয়া অথচ আমাদের 
দেশের মত বেশী নয়। শাক সবজি খুবই প্রচলিত। ভাতও পাওর! 
গেল। আলুভাজাও পাওয়া গেল। ইংরাজদের দেশে ভাজা নাই, সবই 
বিনা মসলায় সিদ্ধ করা, মদলা দিয়! খাইতে হয়। সব খাবারগুলিই মুখে 
স্মধুর লাগিল ও তৃপ্তির সহিত খাইলাম । 


৯২ বিলাত ভ্রণ । 


ছাপা পোষ্টকার্ড পাওয়া যায়। সে গুলিতে নাম ও ঠিকানা লিখি বন্ধ- 
বাদ্ধববের পাঠান যার, তাতে সংবাদ দেওরাও হইল, আর ছবি উপহার 
দেওয়াও হইল । বাহার| নানা দেশ বেড়াইয়াছেন এমন সব লোক এই 
প্রথার উপকারিতা বুঝেন। চার পরগ| করিয়৷ এক একখানি কার্ড ও চার 
গয়স। তাঁর মাণুল, তা পৃথিবীর ফেঁ স্থানেই থাক ন কেন। 

আহারান্তে কিছুক্ষণ এইরূপ পোষ্টকার্ড ডাকে পাঠাইয়া৷ খানিকক্ষণ 
বিশ্রাম করিতে লাগিলাম । এক রমনী শের ঘরে পিয়ানো বাঁজাইতে 
লাগিলেন। পরে গাইড আহার করিয়া আসিলে সবাই একত্রে পদব্রজে 
তার সঙ্গে দেশ দেখিতে বাহির হইলাম । 

পথের বর্ণনা! পূর্বেই করিয়াছি। প্রশস্ত পথে জনপ্তার সীম নাই। 
দুদিকে জুন্দর সুন্দর দোকান। স্থানে স্থানে “পার্ক” ব। সুন্দর সুন্দর 
বাগিচা। কোনও কোনও স্থানে অতি সুন্দর পাথরের ছবি আছে। তাঁর 
মধ্যে অনেকগুলিই ফরাসী দেশের ঘটনা পূর্ণ ইতিহাসেরই-ঘটনাবদী লইয়া পু 
কল্সিত। এক একটি পাথরের ছবি আমাদের কমনায় অতি সুমিষ্ট ভাব" 
মাথ। স্থৃতি আনিয়া দেয়। একটি ছবি অতি সুন্দর দেখিলাম। সেটি 
ফরাসী দেশের “সাধারণ তন্ত্রের” ছবি। জর্খুণীর সহিত জ্রাঙ্কো-জন্দণ 
যুদ্ধে হারিয়া বখন ফরাসীরা রাজাকে নির্বামিত করিস! পুনরাষ সাধারণ তত্র 
স্থাপিত করিল সেই সমন্ধে ছবি। “সাধারণ তন্থ” অন্তর শন্ত্র হাতে করিয়! 
উচ্চ প্রস্তর স্ত্তের উপর ফাড়াইয়। আছেন। আর তার নীচে চারিদিকে : 
অসংখা ছাত্রবৃন্দ সশস্ত্র হইয়া ভাহাকে থেরিয়া আছে। এখালাও ছাত্রেরা 
রাজনৈতিক আন্দোলনে এত সংশ্লিষ্ট । ফরাসী জাতিকে পরাস্ত করিয়া 
জননী যন ফরাপী সৈম্তের পশ্চাদ্ধাবন করিতেছিলঃ সেই সময়ে 
দক্ষিণের এই স্থান অবধি আসিয়া তাহাদের গতিরোধ হয়। ছাত্রবৃনদের , 
প্রবল বিক্রমে ও ইটাণীর রক্ষাকর্তা সাধারণ তন্ত্র পক্ষপাতী মহাপুরুষ 


৬০ রা বল রাযি ্লানস বল 


মার্সেল। নত 
তাই এই প্রন্তরন্তস্তটা গঠিত হইয়াছে । দেই ্তত্তেরই চাগিদিকে ঘেরা 
জমিতে সেই যুদ্ধে বিন বীরদিগের সম্মানের জন্ত অনেকগুলি “উইলো* 
তরু ও “ভায়োলেট” গাছ রক্ষিত আছে । উইলে! গাছের পাতাগুলি সব 
নীচু, ধেন শোকার্ডের বিনত মন্তকের মত। আর প সুগন্ধযুক্ত ছোট 
ছোট ভারোলেট ফুলের সরলতা ও পদিত্রতা ত সর্বজনবিদিত । 
ই স্থান হইতে কিছুদুর যাইলেই মার্ধেলের প্রধান ব্যবদার স্থান 
প্বানি ৪:৪৩ বেখ! যায় । মেস্থানটা এখন জনতায় পরিপূর্ণ যে লোক 
ঠেলিরা চলা যায় না, অথ প্রায় সকলেরই ক্ষিপ্রগতি। সকলেরই 
মনে গম্ভীর মিস্তার ভাব। সন্মুখের এই অট্রালিকাঁতে টাক! কড়ি আদান 
প্রদান অনবরত চলিতেছে । কাহারও ভাগ্যচক্র নিনেষে তরঙ্গের উপর 
উঠিতেছে আবার কাহারও বা নিমেষে অতল জলে ডুবি্কা যাইতেছে। 
এই স্থান হইতে আনক! খানিকদুর গিয়া পপ্যানেডিলউ চেম্পে” পৌছি- 
] লাম সেটি মার্সেলের একট গ্রদিদ্ধ চিত্র ও ভাস্বরবিছ্ণার আলয়। কত 
ভাল ভাল চিত্র ও মূত্তি সেখানে রক্ষিত আছে। বড় বাড়ীটি অনেক 
তলা অবধি উচু, মামূনেই অনেকগুলি প্রস্তরমুর্তি সঙ্জিত, ঠিক মধ্যস্থলেই 
মুকুটপরা বর্ষা হাতে সুন্দর একটি ভ্্রী-ু্তি। সেইটিই যেন ফরাপী দেশের 
স্বাধীন তন্ত্রের অধিদেবতা। তীর পাশেই ছুই ধারে ছুই স্ত্রী মৃত্তি কলাবিগ্ঠার 
গ্রাতিনিধি হইয়া দীড়াইয়ট্আছেন। তাঁর পাশে অনেকগুলি দীর্ঘকাঁয় 
মাংসপেশীবহুল পুরুষের মূর্ঠি। মধোর ছবিটা ছাড়া সবগুলি উলঙ্গ | 
“তাদের অঙ্গ প্রত গুলে তাতে সুন্দর দেখা যাচ্চে সেই মুর্তিগুলির 
সামনেই একটি কৃত্রিন জলপ্রপাত ৷ অনেক উচু হইতে স্তরে স্তরে রাশিকৃত 
জল তুমুলবেগে শ্ারমান হইয়া নীচে পড়িতেছে। বাড়ীটর চারি- 
দিকে ঘাঁসবিশি্ট ঘব্জে মাঠ। তার উপর ঘাসের শিষের মাঝে মাঝে 
অনেকগুলি “ডেজী” ও “গান্দী” ও «মেরীগোলন্ডকুল” ফুটে রয়েছে । এ 


তা রি ০০8 





8৪ বিলাত ভ্রমণ । 


ভিতর অনেক সুন্দর সুন্দর গ্রন্তর-মুত্তি ও চিত্র আছে। সাম্নেই রাণী। 
ক্লিওপ্যাট্রার সর্পবিষে মুমুর্ত দেহ। রারী ক্লিওপ্যাট্রার কথ! পূর্বেই 
বলিয়াছি। অন্য ছবি গুলির কথা স্থানান্তরে বলিব। 

এই বাড়ীটির পাশের রাস্তা ধিয়। যাইণে একট সুন্দর বাগানে পৌছান 
যায়। তাঁতে নান! জাতীন্ম জীবণ্জন্ত রক্ষিত আছে, সে স্থানটি অতি 
মনোহর স্থান। অনেক গুণি গাছপালায় ছায়াধুক্রও সুন্দর সুন্দর উ*চু- 
পথ চারিদ্বিকে চলিয়াছে। আশে পাশে ফুলগাছ, তাতে যথাসময়ে 
আপনিই কলে গাহগুলির তলায় জল দিতেছে । মধ্যে মধ্যে ছোট ছোট 
বিশ্রাম করিবার ও জলযোগ করিবার ঘর 'আছে। আনেক লোক 
গাছের তলায় বেড়াইতেছে, অথবা বদিয়! আরাম করিতেছে। ইহার! 
কখনও, কাজ না থাকিলে, থরের ভিতর বগিয়া থাকিতে পারে না। আর 
তাদের সে ঘরগুপিও, কাচের দ্রজ। বন্ধ থ।কিলে, এত ঘুপদি যে তাহাতে 
অনেকক্ষণ থাকিলে প্রাণ হাপাইয়! উঠে। ০ 

স্ত্রীলোকের বসিয়। হয় সেপাই করিতেছেন নয় নভেল পড়িতেছেন। 
পুরুষরা খবরের কাগজ পড়িতেছেন। কথাবার্তা বড় একট! নাই। 
এ সব দেশে পাখী অতি কম। শুনিয়াছি লোকে পাখী ,মারিত বলিয়া 
সব পাখী ধ্বংস হইয়! গিয়াছে । এখন এত দিন বাদে গুলি করিয়া পাখী 
মার! বারণ হইয়াছে । তবুও ছুই একটি ছোট পাখী গাছের ছায়ায় থাকিয়! 
সুন্দরভাবে গান করে! এখন সবে বসস্তকাল আসিয়াছে, তাই কতকগুলি 
গাছের পাত বিরুল ও অপরগুলিতে ছোট চক্চকে নুতন পাতা, 
গজাইতেছে। 

একটি নব-বিবাহিত যুবা সৈনিক পুরুষ তাঁর নববধূকে সঙ্গে লইয়! 
বেড়াইতে আপিয়্াছিলেন, তাহাদের পরম্পরের সহিত স্বাধীন ব্যবহার 
দেখিয়া বড়ই চমত্রুত হইলাম! রমণীর হস্ত হ'তে সুগন্ধমাথা ছোট 


ন্ি নন্দ টনি না 


মাসেলি। ৯৫ 
কুড়ায়ে দিলেন! আবার তাঁর চলিতে চলিতে জুতার ফিতা খুলিয়! গেল, 
বীরপুরুষ ইাটু পেতে বসে সে ফিতাটি সযত্বে বেধে দিলেন। কত মধুর 
স্বরে কত মধুর ভাবে হাত ধরাধরি করিয়া তাহারা কথাবার্তা কহিতে 
লাগিলেন। ফরাপী ভাষা বলিয়া আমি কিছুই বুঝিলাম না। তবে 
অবশ্ঠ হাব-ভাবে স্পষ্টই বুঝিতে প্লারিলাম, তাহার! যেন পরম্পরকে 
পাইয়। কৃতার্থ হইয়াছেন। 

দে বাগানে উত্তর মেরু দেশ হইতে আনীত একটি সাদা ভালুক 
আছে (০1৮ 0৩27)। অমন শীতের দেখে যাঁর বাস, নে এমন 
গরম দেশে কেমন করিয়া! থাঁকিবে। তাই তাঁর ঘরে টাই টাই বরফ 
দিয়ে ঠাণ্ডা রুরা। 'আবার গরম দেশের ফেঞজেণ্ট পাঁখীও সেখানে 
দেখিলাম । তাঁরা এত কৃশ হয় নাই। সুন্দর রঙ্গের কালো কালো! 
পাখাগুলি ও তাদের লা স্ার্জ এখনও বেশ সতেজ রয্লেছে। তার পাশেই 
একটি ময়ূর মযুরীকে দেখে পেকম ধরে নৃত্য করচে। ময়ূরীর পুচ্ছ 
স্নাই। তার গলার স্বর মযুরের স্বর অপেক্ষাও কর্কশ তার শরীরে 
কোনরূপ আকর্ষণই দেখি না। তবুও তার ময়ূরের ডাকে অমনোযোগ। 
তার পাশে আর একটি ঘরে একটি ধূর্ত শেয়াল। ধূর্ত লোকের মত 
তীক্ষ দৃষ্টিতে আমাদের দিকে চাচ্ছিল। ইংরাজরা যাকে "জেকল” বলে 
. ফরাপীরা তাকে বলে “সেকল”। ফরাঁদী ভাষার সকল কথাই অমনি মিষ্ট। 
এখান হইতে কিছু অলযোগ করিয়া আমর! নিকটবর্তী একটি স্থানে 

, পাহাড়ের উপর একটি ধর্মামন্দির দেখিতে চলিলাম। পাথরে বাঁধান 
পথটি ক্রমশঃ ঢালু হইয়া উচ্চে উঠিগাছে। পাথরে বীঁধান সরু গলির ভিতর 
দিয়! ভারী ভারী ঘোড়ার গাড়ী বিকট শব্দে প্রতিধ্বনিত হইয়া ছুটিতেছে। 
আঁশে পাশে ছুতর কামার ও অন্তান্ত বিষয়ের ছোট ছোট দোকান। 
ধোপানীরা হাত গুটাইয়। টেবিলের উপর কাপড় ইন্ত্রী করিতেছে। মর 


5. 2 পে ১১ ৯ নও ) হানতে নীনকীন 


৯৬ বিলাত ভ্রমণ । 


ভিখারী ভিক্ষা করিতেছিল। একটা অতি গরীব স্ত্রীপোক ছুটি ছেরে 
নিয়ে পথের ধারে বসে আছেন। অনাহারে তাঁর দেহ এত ক্ষীণ যে 
সাহার বক্ষস্থল হইতেও শিশুর জন্ত স্তপ্ত দুগ্ধ শুথায়ে গেছে। তাই 
শিগুটিও বড় রোগা । তারই অপর ছেলেটি ৪ বছরের, সে টুপী 
গাতিয়া আমাদের কাঁছে ভিক্ষা করিতে আসিল। সকলেই কিছু কিছু 
দিলাম। দূর হইতে তার মার কৃতজ্ঞতামাথা মুখ দেখিতে গিয়! অনবধানে 
পিছু হাটতে হাটিতে আমি পড়িয়৷ গেলাম। সে দেশের সভ্য লোক 
উচ্চ হাদি হাসিয়া! আমায় লজ্জা দিল ন[। 

সে পাহাড়ে খানিক দূর উঠির! আর উঠা যায় না। তার উপর অংশ 
এত ঢালু যে কেহ টানিয়া না তুলিলে উঠা অসম্ভব । এইজন্ত এই স্থানে 
একটি অতি বিস্ময়কর পাহাড়ে চড়িবার রেল আছে। প্রায় খাড়াভাবেই 
গাড়ীথানি মোট! তারের দ্বারা টানিয়। উঠান হয়। যখন একটি উঠে 
তখনই আৰ একটি নামে। তার ভাড়া প্রতি লোক পিছু এক'ক্র্ান্ক 
বা দশ আন! । 

ক্রমে ক্রমে উঠিবার সময় চারিদিকের দৃশ্ত অতি মনোহর দেখায়। 
অল্পে অল্পে সহরের দৃশ্তপট চোখের সাম্নে জাগিয়! উঠিতে থাকে । সর্বের 
উপরে উঠিলে সমস্ত সহরটা এক নিমেষে দেখা যাঁয়। 

সেখান হইতে নামিয়া আবার খাঁনিকটা| পাহাড়ে চড়িলে তবে সেই 
উপরকার মন্দিরে পৌছান যায়। সেটি রোমান কেথলিকদের ধর্মামন্দির | 
হরের সকল লোকের টাদ! দিয়া নির্মিত। মন্দিরের শিরোদেশে কুমারী ” 
মেরী শিশু যিশু খু্টকে কোলে করিয়! বসিয়া! আছেন। মুস্তিগুলি সোগণার 
রঙ্গে গড়া। রোমান কেথলিক ধর্মে খৃষ্ট অপেক্ষা ও মেত্ীর উচ্চ প্ন। 
প্রোটেষ্টাপ্ট ধর্মে তাহা কেহ স্বীকার করিতে চান না। কি সুন্দর কল্পন! /] 
৭০0৪৮ নামে যে 'মার কোলে শিশু” সন্বদ্ধে চিত্র, সে চিত্র কত 


টিন্ি 2০ টিনিিতি ন্িগ্রি রর 


মাসেল। ৯ 


তা দেখা যার। [কল মানুষের মনেই স্বতঃই ভগবান সব্বদ্ধে যেরূপ ধারণা, 
তাহ! এই সম্বন্ধ দিয়াই সর্বাপেক্ষা সহজে, আমাদের ঈশ্বরের সহিত সবদ্ধ 
ভাল করিয়া বুঝান যায়। ভাই বা বোনের সঙ্গে, স্ত্রী বা পুত্র কন্তার 
সঙ্গে, এমন কি পিতার সঙ্গেও সে ভাব এতট! নাই। পিতার কথা 
মনেও আসিলে যেন কতকট! ভগ্ন মাথা গুরু মহাশয়ের কথ! মনে আসে। 
কিন্তু মার কথ! মনে হলে, অনহায় শিশু অবস্থার মত কেবলই ভালবাস! 
ও ভক্তি দেই ভাধই বথার্থ ধর্মভাব। আর সব ভাবই কেবল 
যাজকের লোকঠকান বিধান। 
মন্দিরের নীচের তলার ঘরে বিবি সন্্যাসিনীরা নানারূপ পুজার উপযোগী 
ছিনিস বেচিতেছেন। " পিতলের বা রূপার কুদ্‌, বা নান জপ করিবার 
স্কটিকের মালা, মন্দিরে জালাইবার জন্ত, মোমের বাতি বা ধূপ-ুন। 
দোতালাতে মন্দির। তার দিংহদবার খুলিয়া ভিতরে ঢুকিলেই ধোয়ার 
শদ্ধ পাওয়া যার। তাতে অনেক «কম ধু খুনা ও বাতি জলে । উপরে 
থিলানের উপর থিলান চড়িয়! ছাত নিম্ীণ করিয়াছে। তার সব স্থানেই 
মুন্তি চিত্রিত। দেয়ালেও নানারূপ বাইবেল সম্বঘ্ধীয্ চিত্র আক । কোথে 
কোণে প্রস্তরমুত্ি। সম্মুথেও আবার সেই “শিশু যিশু কোলে কুমারী মেরা” 
উপবিষ্ট ) ফুগ ও মালা দিয়া শোভিতা। ফামনেই বেদী, সেই স্থান 
হুইতেই পুরোহিত স্তব পাঠ করেন। 'আর বজমানের! দূরে দূরে থাকিক্া হাটু 
গাড়িয়, জোড়হাত করিয়! স্টোন্র পড়িতে পড়িতে পুজা করেন। দেওয়ালে 
-রঙ্িণ কাচের জানালার ভিতর দিয়া নানা রগ্গের আগো। আপিয়া কি 
গম্ভীর ভাব আনে । 
মন্দিরের বাহির হইতে চারিদিকে দেখিলে এক অপূর্ব দৃশ্ঠ দেখা 
যাফঠু। এক ধারে অপার জলধি বিস্তৃত, অপর দ্বিকে কেবলই উপ্চু নীচু 
জমিযুক্ত গাছপালা ও তাঁর মাঝে ঢালু ছাতের বাড়ীর সারি, কল- 


কর অন রে কাবার রর. নি কেরে রানির হর কারন লারা কান্না. হর রা 


৯৮ বিলাত অমণ। 


নেপোলিয়ন বান করিতেন বলিক্লাছিলাম, মে হ্বীপাঁ৯ও বেশ দেখা 
যায়। এই স্থানে বহু পূর্বে গ্রীদ্‌ দেশের উপনিবেশ ছিল। “মশ্টিক্ক” 
নভেলের দীলাতুমি সেই দ্বীপটও এখান হইতে নীল জলের উপর 
ভাসমান দেখা ঘাঁয়। নিকটেই একটি উ*চুাকো, সেটির উপর দিয়া 
মোজা পথে গাড়ী নৌকা লোক দীন ইত্যাদি পারাপার করে। বহুদুরে 
পপ্যালেডিলঙ্গ টেম্পের” উচ্চ বাড়ীটিও দেখা যায়। 

সেখান হইতে নামিয়৷ আগিয়৷ আমর! সমস্ত সহরটি প্রদক্ষিণ করিবার 
মানসে বৈছ্যাতিক ট্রাম গাড়ীতে চড়িলাম। এখানে ট্রামভাড়া বড়ই সস্তা, 
ছু পয়সা খরচ করিলেই সমুদ্রের ধার দিয়া সমস্ত পথটি ঘুরা যায়? তার 
যেকি শোভা! তা বর্ণনায় বুঝান যায় না। চওড়া চওড়া গরিফার পরিচ্ছর 
রাস্তার একধ।রে সুনদররূপে সাজান গাড়ীগুলি যেন ছবির মত সারি দিয়া 
টাড়াইয়৷ আছে, অপর দিকে সমুদ্র। রাস্তার মাঝে ও রাস্তার ধারে সুন্দর 
গাছ পালায় সুশোভিত বাগান। মধ্যে মধ্যে থিয়েটারের রঙ্গমঞ্চ, সেগুলি সৰ 
শরীম্মকালে বদ্ধ থাকে, শীত কালেই তাঁর জনতা । আর অনেকগুপি যাড়ের 
লড়াই করিবার আড্ড। আছে। সে নিষ্ঠুর খেলা_-ইংলত্ডে আইন বিরুদ্ধ, 
কিন্ত ফরাসী ও ম্পেন প্রভৃতি দেশে তাহা এখনও প্রচলিত আছে। 
সমুদ্রের ধারে ধারে অবগাহন করিবার ও সীতার শিখিবার ঠাই। সমুদ্রে 
গাঁচির দিয়! খানিক ঘেরা আছে,__ার ভিতর ঢেউ কম ঢুকে। সেই" 
খানেই সীতার দিবার স্থান। প্রায় উলগ্গের মত ছোট ছোট পাঁজাম! 
পরিয়া নীমিতে হয়। সীতার শিখিবার জন্ত নৌকা মোতায়ান আছে।” 
সাঁকোতে শিকল আছে। সোলানির্মিত ভাসিবারও যন্ত্র আছে। আড়া- 
আড়ি দিয়! বাছ খেলিবার বোট আছে। পাশেই ঘের, কাপড় পরিবার 
ঘর ও জলপান করিবার জাঁরগ!। মেয়ে পুরুষে একত্র নান করে। ডাই 
জনতার সীমা নাই। 


দি সহিত বারন রাগ রাত ররর, পর্রিিন্নব বনলতা. রা বিলি ররর বরে, 


মাসেল। ৯৯ 


নির্মিত। এ খুঁকল স্থান বিলাসী ধনবান্‌ লোকের উপভোগ করিবার 
স্থান। শীতকালে এই সকল স্থানে লোকে লোকারণ্য হয়। খরচও 
অসম্ভব । আমাদের বর্তমান রাজ! সগ্রম এডওয়ার্ড এই সকল স্থানে প্রায়ই 
গিয়। থাকেন। তিনি যে হোটেলে থাকেন, সেটিও দেখিলাম। সমুদ্রের 
ধারে একটি উচু পাহাড়ের উপর অনস্থিত। ফরাদী জাতীয় লোকেরা 
তীহাকে যারপরনাই ভালবাসে ও শ্রন্ধা-ভক্তি করে। ইংরণ্ডের সহিত 
ফরানী দেশের যে চির-বিবাদ ছিল, তাহা ইহার রাজত্ব আরস্ত হইবার পর 
হইতে নিটিয়। গিয়াছে। শুধু ফরাসী দেশের সঙ্গে কেন, এখন ইউরোপের 
সকল দেশের স্হিত্তই ইংলগ্ডের সপ্তাব। সুস্থ ও সবল দেহ মন লইয়া 
ইনি বেড়াইতে*ভালবাঁসেন। রাজ্যে রাঁজ্যে বেড়াইক্জা এইরূপ সন্তাব 
আনিয়াছেন। তর দেশের ও অন্ত সব দেশের লোকেরাও তাহাকে বড়ই 
ভালবাসে বলিয়! তিনি সর্বঞ্নপ্রিয় রাজা। তাই তার অগ্ঠতম নাম 
হইয়াছে 
দ0910 000 002069-0021015 
অর্থাৎ__“সর্ধত্রে শাস্তিস্থাপক রাজা এড ওয়ার্ড”। 
প্রজার স্থেচ্ছাপ্রদত্ত এ উপাধি বড় সৌজা উপাধি নয়। ৭8:00 
?15৩ 0০90095501৮ 01 [২100 0০81 00 [107 অর্থাৎ ধার্মিক 
এডওয়ার্ড বা মিংহের ঈত সাহসিক রিচার্ড, এ' "শীস্তিস্থাপক” পদবী 
হইতে বড় নয়। কেন ন! রাজ্য শাসনে শাস্তির বাঁড় জিনিষ নাই। 
স়্েজ বারের মত এ স্থানটিও একটি মহাপৃাপের স্থান। সকল 
বন্দরেই অল্প বিস্তর এইরূপ হইয়া থাকে। যেখানেই ধনবাঁন্‌ বিলাী 
মান্য অনেক ধন লইয়! অস্থায়ীভাবে থাকে, সেইথানেই এইরূপ প্রবৃত্তি 
জাঁগে। আসিয়া ও ইউরোপের যত সুন্দরী ভ্রীলোকেরা অর্থ উপায় করিতে 
এখানে আসেন । তাহাদের নিমিত্ত আলাহিদা বস্তি আছে। সেই স্থানে 


ফির টির হস রদ বালা রর নিরসন সা স্রান্রিলা রর যানি বত রর পা 


৯০০ বিলাত ভ্রমণ । 


জন্য তাহাদের নিয়মিত পরীক্ষার উপর রাঁথা হয়, এইটি একটি জন্দর প্রথা। 
প্রতি হোটেলেও গুপ্বভাবে তাহার! যাতায়াত করেন এবং দালালের 
স্বরূপ তীহাঁদের অনেক গুপ্তচরও আছে, তাহারা অলক্ষিতে শীকার 
উদ্দেশে ঘুরিয়া বেড়ায়। 


ফরাসী দেশের চিত্রশালা | 


বে চিত্রশালাটির কথা আজ লিখিতে যাইতেছি সেটি “মার্সেলের” প্যারী 
ণগরের নহে। খুব বড় না হইলেও, ইহাতে বিশ্তার ফরাদী, ইতালীয় 
ও অন্তান্ত চিত্র, এবং প্রস্তর ও অন্তান্ত নানা উপকরণে গঠিত বহুরূপ 
সুম্দর মূর্তিও আছে । 

যেদিন মার্সেলে নামি সেই দিনই “হোটেল কণিন্তাণ্টলে্র নিকট 
অবস্থিত এই স্থানটি দেখিতে যাই। একজন সুইস জাতীয় প্রদর্শক 
আমাদের সঙ্গে ছিল। "সে অনেক প্রকার ভাষা জানে । আর গে দেশের 
গ্রদর্শকের! ভাল করিয়া দেখাইবার ও বুঝাইবার অন্ত শিক্ষ/ এবং চাপর।স্‌ 
পায়) একথাগুণি পুর্বেই বল! হইয়াছে। 

এ সম্্ধিশাণী ও অনতাপূর্ণ সেই সহরের ভিতর দিয়া খানিকদুর যাইলেই 
একটি উচ্চ জমীর উপর প্প্যালেডি লঙ চ্যাম্প” দেখা যায়। গ্রকাণ্ড 
গানাদট অতি পরিপাটরূপে গঠিত । ফরালী দেশের সকল বাড়িগুণিরই 
এই গুণ। এই মিউদ্রিয়মটির সম্মুখে একটি ছোট হ্রদ ।__বাটাটর উপর 
হইতে শুপাকার জলরা(শ জলপ্রপাতের মত অনবরত তাহাতে আসিয়া 
গড়িতেছে। হ্ঘটির ধাঠে ধারে ফুল গাছ। আর তার চারিদিকের মাট 
সবুজ ঘাস, ডেসি ও গিলি ফুলে ভর1। ঘাসের ভিতর বিবি পোঁক! 

*ডাকিতেছিল/ ফুলের মধ্য হইতে গন্ধ ছুটিতেছিল, আর এদিক ওদিকে 
সুন্দর ছোট প্রজাপতি উড়িতেছিল। ঠিক আমাদের এদেশের দৃত্ঠেরই 
মত দৃশ্ত। 

উপরকার যে স্থানটি হইতে জল পড়িতেছিল সেই উচ্চ স্থানটির দিকে 
চাহিয়৷ দেখি দেখানে অনেকগুলি বন্দর সবন্দর প্রস্তরমূত্ি প্রতিষ্ঠিত। মধ্যে 
অবস্থিতা একট রমণীমুর্তির ছুই পাশে আঁর দুইটি রমশী সবীরূপে . 


১০২ বিলাত ভ্রমণ 


দণ্ডায়মানা। এই রমণীটিই ফরাসী দেশের সাধারণ তানের দেবত|। 
আর তাহার পার্খস্থিত রমণীদ্ঘয়ের মধ্যে একটি প্ন্যায়ের” ও অপরটি “দয়ার” 
প্রতিমূর্তি রীতি দিয়াই সেই ভাবগুলি বড় উপঘুক্ত তইরাছে। সম্মুখে 
ছুইটি মাংসপেশীবহুল নগ্রদেহ বীরপুরুষ অবস্থিত। একটির হাতে যুদ্ধের অস্ত 
শন্্ঃ অপরটির হাতে একথণ্ড কাগল্প । অর্থাৎ গায়, সামা, দয়! দক্ষিণা, 
শোর বীর্য ও স্ুনিয়ম স্থুশীদনের দ্বারা পরিবৃত হুইয়৷ ফরাসী দেশের 
সাধারণ তত্ধের রাজ্যলক্্ী সেই মন্দিরে বিরাজ করিতেছেন । তাহারই 
পদতল হইতে সেই বারিধারা দেই ভোতের উৎস ছুটগ্লাছে। ফরাণী 

জাতি সাধারণ তথ্রের বড়ই পক্ষপাতী । সাধারণ তন্ত্রের স্মগ্র, স্থব্যবস্থা 
একত্রে এইরূপে দেখাইয়া তাঁহার! সেই মুর্ভিকে দেবীর মত পুজা করেন। 

এসব দেশে সচরাচর বাড়ীর সামনের দরজ| বন্ধ থাকে। দরজার 
ঘণ্টা টিপিবামাত্রই একটি রমলী আপির| দ্বার খুলিয়! দিল। আমা 
মিউজিমটির ভিতর ঢুকিয়া মিউসিয়মাটর নি্তলায় পৌছিলাম। 

নিমতলাটি কেবল প্রস্তর ও ধাতুনিরদিত হন্দর জুনারপ্রতিমৃ্ভিতে র্ 
তেমন সুন্দর ছবি তার পূর্ব আর কোথাও কখনও দেখি নাই। সবগুলিই 
এত স্থন্দর যে কোনটি ছাড়িয্া কোনটি দেখিব ত! স্থির করা যায় না। 
অধিকাংশই নগ স্ীমস্তি। ইতালীয় ও ফরাসী দেশের ভাস্বর বিগ্কার ইহ! 
প্রধান অঙ্গ । রর 

দ্বারদেশের প্রথম যুদ্তিটি রাণী "ক্িওপেট্রা্র। সর্পাঘাতে জর্জরিত 
হুইয়। তাহার কোমল শ্ঠ!মতন্থ শিথিল হইয়া ভূতলে পড়িয়াছে। তাহার . 
হাতে স্বণণবলয় গাছটিও ঠিক সাপের মত জড়ান। আঁর ভাবমাখা চোখ 
ছুটিও বিষে অলদ হইয়া পড়িগ্লাছে। আত্মঘাতিনী রাণীর চারিদিকে সবীক 
শোকমগ্া। - 
তার ঠিক পাশেই কাটাগাছের মুকুট পরা এক মহাপুরুষের জ্যোতির্ঘর 
মন্তক। শত্তিভীন হইয়া নত তইয়া পরিয়উাচা। ৯ ৪ 


ফরাসী দেশের চিত্রশাল। । ১৩ 


আসিয়া স্ত্রী একাস্ত সহান্মহৃতিতে নতজামু হই! তাহার শিখিল 
মাথাটি তুলিয়! ধরিতেছিলেন। তলা লেখা 

44155505 রিতা 005 019952? 

অর্থৃৎ কুশবিদ্ধ হইবার পর ধিশশ্রীষ্টের অবস্থা । 

ইহার পাশে এক বিষম মহামারীরু ছবি। ৭৩৫ সালে মার্সেল পহরে 
যে প্লেগ হয় এ তাহারই হৃদয় বিদারক দৃষ্ঠ । অসংখ্য লোৌক চারিদিকে 
নানাঞ্রকার দারুণ রোগমন্ত্রণায় ধুলায় লুণ্ঠিত ও মুখভঙ্গী-অবস্থায় মৃত, আর 
তাহাদের আম্মীয়গণ চতুর্দিকে আর্তনাদ-পরায়ণ। 

পাশের ছবিখানি আবার নগ্ন রমণীমুস্তি। পরে পরে আরও 'অনেক- 
গুলি প্ীরূপ মুত্ধি আছেণ একখানি “ওেফনীর” ছবি। আপেলের সঙ্গে 
ব্নমধ্যে তার জীবনে যে সকল রহস্ত ঘটিয়াছিল এখানে তাহারই একটি 
মটনার ছবি অস্কিত। 

ইহার পরে বাইবেলে উক্ত কুমাঁরীগণের প্রতিরৃতি। বরের সঙ্গে 

সীল ধরিয়। যাইবেন মনস্থ করিয়াও বাহার! প্রদীপ তেল ভরিয়া রাখেন 

নাই বলিয়া যাইতে পারেন নাই-বর চলিয়। গেলে তাহারা রোদন 
করিতেছেন । ভিন্ন ভিন্ন দিক হইতে দেখিলে ভিন্ন ভিন্ন ভাবে স্ত্রীবলভ 
মধুর ভাব ও একান্ত মনোকষ্টের স্পষ্ট রেখা অতি মনোহররূপে অঙ্কিত 
হ্ইয়াছে। * 

তাঁহার পাশে রোমরাজ নীরোর প্রতিমুস্ি। তিনি সতাষধোই একাস্ত 

বশঘদের মর্ত' রাণীর আচল ধরিয়া বলিয়া আছেন। এক কষ্টকর ভৃত্য 

রাধীর পায়ে জরীর ভুতা পরাইতেছে। রাজা নিজে বিহ্বলতাবে রাণীর 
কঠলগ্। 

পাশে একটি ভাঙ্গা মন্দির খণ্ড। গ্রীক দেশস্থ কোনও মন্দিরের 


অংশবিশেষ হইবে। তারপর একটি না-পাখী না-মানয_-কতকটা আমাদের 
১ ১২২৭ ) টি চা কতো বকা গোল না। 








৯০৪ বিলাত ভ্রমণ । 


আর একটি স্বন্দর ছবি দেখিশাম__তাহাতে মান্য ও নিয়শ্রেণীর 
জীবের সহিত একান্ত সধ্যভাব সন্নিনিষ্ট। এক রমণীর স্বদ্ধে বসিয়া একটি 
ছোট পাখী তাহার হাত হইতে অতি বিশ্বস্তভাবে খানা ভক্ষণ করিতেছে । 
এরূপ একটি দৃশ্ত আমি পূর্বেই এক জাপানী চিত্রকরের চিত্রশালায় 
দেখিয়াছিলাম। পরম্পরের প্রতি প্রগাঢ় বিশ্বীম এই চিত্রে অতি 
সুনাররূপে কল্িত হইয়াছে। 

পরবর্তী প্রণয়চিজটিও অতি সুন্দর। একটি পুরুষ একটি রমণীকে 
আতি যত্ে তাঁর বাণিটি বাসাইতে শিখাইতেছেন। ছুই দিকে ছুইটি হাতে 
তাহার দেহ বেষ্টন করিয়! যন্ত্রটি রমণীর অধরৌষ্ঠে তিনি নিজেই ধরিয়া 
আছেন। রমণী ফুতকার দিতেছেন__তিনি পরদা টিপিয়াধনানারূপ মধুর 
স্থুর বাহির করিতেছেন। যেন দুই জনের অন্তরের সঙ্গীত তাহাতে একজে 
ধ্বনিত হইয়! উঠিতেছে। 

পূর্বেই বলিয়াছি ফরাদী দেশে ও ইতালীয় চিত্রে নগ্ন রমপীমুর্তির বড়ই 
আদর । কিন্ত নুর্িদম্বদ্মে একথা ঘেমন খাটে চিত্র সক্বদ্ধে তেমন নহে 
ইহার বোধহয় একটি কারণ এই যে__চিত্রে আশপাশের ছবি হইতেও 
আগল জিনিষটর গুঢ় ভাব প্রকটিত করা ঘায়-_মৃদ্তিতে সেটি তত সম্ভবপর 
নহে। তাই ইহাতে নগর দেহের সনাতন অস্তনিছিত সৌনার্য্য একেবারে 
খুলিয়া দিতে হর। তবে মুক্তিতে বা চিত্রে যে নগ্রভাব তাহা দ্বার! হৃদয়ে 
কোন মালিন্য স্পর্শ করে না। 

একখানি চিত্রে স্বর্ণ যইতে বিতাড়িত সয়তাঁন, অতল নন্নকে পড়িয়া . 
উর্ঘদৃষ্টিতে দুরস্থ স্বর্গের আলোকের দ্রিকে চাহিয়া-_দীর্ঘনিশ্বাম ফেলিয়া 
বলিতেছেন__- 

প210%011 311076152197 1” 

হে উজ্জল স্থান তোঁমীর নিকট হইতে চিরবিদায়। 

ইহার পাশে এপালো অতি কাতরভাঁব (চাখর জঞজা হনাতনচনা) 


ফরাসী দেশের চিত্রশাঁলা । ৯৪৫ 


লুরধ্যদেবের আবার কিসের অভাব-__-তিনিও যে কীদিতেছেন কেন কেহ কি 
তাহা বুঝিতে পারেন ? 

তাঁর পাশের ছবিটি একটি ভিক্ষুকের । লোকটি অনাহারে ছে 
কষ্টে অকালে বুড়া হইয়া গিয়াছে। তাহার কটিদেশ ভগ্ন, হাতের পির! 
সকল ন্কীত হইয়। জাগিয়া আছে, মাংস লোল, চক্ষু নত। দারিদ্রযপীড়নে 
বা রোগে শোকে শরীর মনের তেল নষ্ট হইলে সকলেরই এইরূপ ভাব 
হইয়া থাকে। যেন নিজের কাছেই নিজে তখন হান, আর মকল 
বিষয়েই সকলের কাছে ভয়ের ভাব। যখনি আমি কোনও লোকের 
এনূপ অবস্থ দেখি তখনই আমার অহনিশি চাকাঘুরার কথা মনে আসে, 
শুক ফুল্রে কথা* মনে হয়। বখন ভাগ্যচক্রের পরিবর্থনে কাহারও 
অবস্থা হঠাৎ নামে তখন সেজনকে গেন আর চেনা যায় না। রোগশয্যায় 
এই অবস্থ। আম প্রতিনিয়তই ঘরে ঘরে দেখিতে পাই। 

একথানি ছবিতে একটি ব্ধম শোকবার্তা অস্কিত। বোধহয় এখানি 


ইকানও এীতিহাদিক চিত্র হইবে। কোন দূর্ঘটনায় একত্রে রাজবাটার 


অনেকেই মৃত। তন্মধ্যে রাঁজারাণীর অস্তোষ্িক্রিয়ার আয়োজন হইয়াছে। 
ছুটি দেহ আলিঙ্গনে বীধা; ছোট খোকাটি তাহাদের দেহের উপর 
রক্ষিত__আর চতুর্দিকে চুল ছিংড়িয়া মাথা কুটিয়। প্রজার! পরিতাপ 
করিতেছে। এটি বোধ হয় আসিয়াভূমির কোনও চিত্র হইবে। নয়ত 
এত শোকের বাহুল্য ত শীতপ্রধান দেশে দেখা যাঁর না। 
এ. তার পরের ছবিখানি ইতাঁলী দেশের চিত্র। যাঁকে মধ্যযুগের 

ইতালীয় পেশ্টিং বলে; সেগুলি অধিকাংশ ধর্মসন্বধীয়। তার মধ্যে 
ষ্টের জন্ম বৃত্তান্ত একটি প্রধান। 1180902. অর্থাৎ যিশুমাতা বা মাতৃ- 
ক্রোড়ে শিশুমুস্তি কতভাঁবেই যে তথায় অস্কিত তাহার ইয়ত্ত। নাই। 
বাস্তবিক মানুষের এমন পৃ! করিবার সামগ্রী আর ত কিছুই নাই। লকল 
দেশেই এই মাতিকল্পনা সকলকে শ্বতাঁবতঃ মগ্চ করে । তাই এ অর্ঠিটির 


১৬ বিলাত ভ্রমণ । 


দানা জেশে নানা ভাবে এত আদর । এক এক খার্ির দাম এক 
মিলিয়ন ফ্রান্ক। 

ভার পাশে আরও অনেকগুলি এই শ্রেণীর চিত্র দেখিলাম। একটি 
চিত্রে "সেন্ট সিধাষ্টাইন” নামক জনৈক খুষ্ট-তক্তের উপর লোকের 
অমানুধিক অত্যাচার। এরপভাবে, দয়! উৎপাদন করা আজকালকার 
ফলাবিষ্ভার অনুমোদিত নহে। যেমন অতি চীৎকার গানে, অতিশয় 
কনঙ্কার সাহিত্যে নিষিদ্ধ, তেমন চিত্রে অতিশয় অন্কনবিধিও নিষিদ্ব। 
যথার্থ কলাবিগ্বা় মনের উপর ক্ষমতা বিস্তার সম্পূর্ণ অলক্ষিতে হওয়! চাই। 

ভার পরের ছবিখানি একটি সম্ন্যাসীর ছবি। নত জানু জোড়হাত 
হইয়া কুমারী মেনীর প্রতিমার তলার বসিয়া তিনি উপাসনা ,করিতেছেন। 
এগুণি ঠিক আমাবের প্রতিম! পুজারই মত। ধর্মের সকল হানভাবই 
প্রচ স্থানসমূহ হইতে গ্রতীচা দেশে অনুকরণ করা হইয়াছে। 

একখানি ছবিতে একটি বৃন্ধা রমণী তার ছোট নাতিটিকে প্রার্থনা 
করিতে শিখাইতেছেন। শিশু তাহাকে কিরূপ নুন্দর অনুকরণ ফি 
তেছে! এই আদি শিক্ষার জোরেই ভালমনা সমস্ত বাল্যসংস্কার আমাদের 
মনে এমন প্রব্শভাঁবে রাজত্ব করে। 

পাশে অনেকগুলি ছবি ভাঙা ও অঙ্গহীন। যে অংশগুলি ভাল 
আছে সেগুলি অতি সুন্দর, আর যেগুলি নাইসেগুলি কল্পনায় আরও 
সুন্দর ! 

তার পাশে প্রাচ্য দেশের একটি রাঁজপুক্জের প্রতিমৃর্তি। নাজকুমারের . 
ননেহ নানা ভৃষণে ভূষিত। মাথায় অড়িবুনা ঝকমকে তাঁজের উপর উঠপক্ষীর 
পলক লাগান 1 গলার গ্মুক্তার মালা। যত রমণীদের জনত! সেই 
ছবিটির কাছে। ও 

আর একখানি ছবিতে এক রমণী স্বানাস্তে দর্পণে আপাদ মন্তক নিজের 
ছায়া দেখিয়া! রূপে এমন মুগ্ধ হইয়া! পড়িয়াছেন যে আপন্রই ছায়াকে 


ফরাসী দেশের চিত্রশালা। ১৯৭ 


ছ্ধন করিতেছন। প্রকৃত ছবি ও ছারার ছুটি ঠোটের ব্যবধান অতি 
হুন্দররূপে অস্ধিত। , 

ইহা ছাড়া কতকগুলি অতি সুন্দর নুন্নর প্রাকৃতিক চিত্রও দেখিলাঁম। 
একস্থানে উচ্চ নিন্ন জমীর উপর একটি বাযুযন্ত্ (174 7111) অস্বিত। 
নে চিত্রটি এত সদর এত স্বাভাগ্নিক যে দেবিলে ছবি বলি বুঝাই 
যায় না। 

আর একটিতে কুয়াসার নাঝে শুর্যোদগ্ন। সেটির দিকে খানিকক্ষণ, 
তাকাইয়! থাকিলে মনে হয় যেন কুয়াসার শৈত্য অবধি অনুভব করিতেছি। 

আর একটি চিত্র একটি পুরাতন ফ্যাসানের রাজহর্গ। ভগ্চড় ভীষণ 
গ্রস্তরহুর্গের স্থানে স্থাঁনৈ এখন গাছ উঠিয়াছে। 

একটি ছবি দেখিয়া কিন্তু অবাক হইলাম। এটা ঠিক আমাদের, 
দেশের মৃত্যুকাণের অন্তর্জনির দৃগ্ত। তখন আমাদেরই দেশের মত সে 
দেশের রোগীকে অস্তিমকালে বাড়ী হইতে বাহিরে লইয়া যাও হইত। 
সৈই আসন্নকালের বিষ দেহকে টান! হেড়া করিয়া গঙ্গাতীরের পরিবর্তে 
গির্জ।ঘরে লইয়া যাইয়! হাটু গাড়ি বসাইয়। উপাদন| করান হইত। 
হায়! ধর্মের নামে মংদারে কতই অপকর্দ সংঘটিত হয়। 

এই ঘটনাটি দেখিয়। আনার মন যেমন অপ্রণন্ন হইট্া গেল, আঙিবার 
পথে আর এক স্থানে একট ভাঙ্গা মুগ্তি দেখিয়া মন তেমনি কিন্ত প্রসন্ন 
হইয়। উঠিণ। সেটি "৬০০০৩ ০৫ 7110” অর্থাৎ মাইলে| নামক আপিয়া 

, মাইনরের গুকস্থানে প্রাপ্ত শটীদেবীর প্রন্তরমুর্তি। এমন হন স্মৃতি 

রচনা কোথাও নাই। মুর্তিটর খানিক অংশ ভাঙ্গা; বাকিটুকু এত 
সুন্দর যে, সকল দেশে সকল শিক্ষ! প্রদর্শনীতে এই মূর্তির ছাচে মূর্তি গড়া 
আছে। কি ভাঙ্কর কি চিত্রকর কি কবি কিবাগায়ক এই মূর্তির 
অনুকরণে স্মৃতির স্বর্গীয় সৌষ্ঠব কল্পনা করেন। 





প্যারিসের পথে । 


স্াত্রি আটটার সময় মার্সেল হইতে গাড়ী ছাড়ে। গাইড আসিয়া 
অতি নুব্যবস্থায় আমাদের &্রেখনে গাড়ীতে চড়াইয়া দিল। সে সমক়্ 
পথে যাইতে যাইতে ছুই ধারের বে শোভা দেখিলাম, তাহ! বর্ণনার অতীত। 
সন্ধ্যার পরই যত আমোদের সময় । ছুই ধারের দোঁকানগুলি বৈছ্যুতিক 
আলোকে আলোকিত। কাঁচের জানালা দিয়া ভিতরকার সব সাঁজান 
জিনিষগুপি সুন্দর দেখ! যায়। সুসজ্জিত ফরাঁদী রমণীর! "অতি ব্যগ্রতা 
ও বিভ্রমের মহিত বেচা কেনা করিতেছেন। “কাফের আড্ঞাগুলি জনতায় 
পরিপুর্ণ। সঘ্ধ্যাবেলার উপযোগী মিসকালে! পোষাক পরা স্থসত্য লোৌক- 
গুলির হাসিমাখ! মুখ দেখিলে মনে হয়, তাহাদের কখনও কোনও মনঃ- 
কষ্টের কারণ হয় নাই। নাচঘরের কাছে ভিড়ের অবধি নাই। স্থান; 
বিশেষে বাষ্থার আলে ও জনত! দিনকেও হারাইয়াছে। / 

আমাদের দেশের ছ্রেশনগুলিতে সর্ধদা তুমুল গোলমাল শুনা যায়, 
ও সকল দেশে এত লোকাধিক্য সন্বেও ্টেশনগুলি অন্কেটা নিস্তব্ধ । 
সকলেই আস্তে আস্তে কথা কয়। উচ্চরবে কথা৷ কহ! ভদ্রোচিত নহে। 
আর মাল পত্র বোঝাই ও লোকের যাতাগ্াতের এমন স্ুনিয়ম যে, কেহ 
কাহারও গাঁয়ে গা দিয়া চলে না। সকলেরই ভিন্ন ভিন্ন দ্রিকে যাবার 
নির্দিষ্ট পথ আছে। " 

রেলগাড়ীগুলি অতি সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। সবদ্বিকেই বড় বড় 
কাঁচে ঢাক । কেবল ছুই দিকে উঠিবার ও নামিবার দরজা আছে, তাহা 
কলে আপনিই খুলে ও বন্ধ হয়। সেই দরজা! বিয়া ঢুকিয়া একটি 
বারান্দায় পড়া যায়। গাঁড়ীর একধাঁরে বরাবর ঢাকা বারান্দা 


টি » সনি কনা না না, সরি রডের রস সত এন. রন এ” নিনজা হক. 


প্যারিসের পথে। 7 ১০২ 


ছুই ধারের দুদ বেধ্টী গদি দিয়া ঢাকা ও তার মাথার উপর একটু 
কাঠ ও দড়ি নির্মিত হালকা শ্রিনিষ রাখিবার স্থান আছে। এ সকল 
দেশে যাত্রীদের গাড়ীতে মোট-বাট লইয়া উঠিবার ব্যবস্থা নাই। কেবল 
হাতব্যাগ, কল ও ছাতি কিন্বা ছড়ি মাত্র লওয়া চলে। এ সব দেশে 
বেড়াইলে বেশ বুঝা যায় যে, হাতথ্যাগ কত উপকারী জিনিষ। সর্বত্র 
যাতায়াতের জন্য এর ভিতর করিয়। অতি আবশ্তকীয় জিনিষগুলি লইতে হয়, 
যথা! চিরুণী, বুরুষ, এসেন্স, ঘুমাবার কাপড় ও একটি সার্ট ও গেঞ্চি এবং 
রুমাল। সে দেশেতে তেমন ধূলাও নাই আর ধোঁয়াও হয় না। কাজেই 
কাপড় ময়লা কমই হুয়। সপ্তাহে ছুইটি কলার ও একটি সার্ট বদলাইলেই 
যথেষ্ট হয়। জার গরম পোষাকটি বুরুস দিয়। ঝাড়িলেই চলে। 

ছুখানি বেঞে চারিজনার বিবার স্থান--সবাই এক এক কোণে 
বপিবে। তার জন্ত মাঝে বালিস দিপা স্থান ভাগ কর! আছে। আমাদের 
এদেশের দিতীয় শ্রেণীর মত শুইয়। ঘুমাবার ব্যবস্থা নাই। বিয়া বালিস 
ঠেস দিয়া ঘুষাইতে হয়। কর্মঠ দেশের লোকের এইরূপেই ঘুম উপযুক্ত । 
আলাদা পাতল! নরম ধোঁপ ফুলকাটা বালিসও স্টেশনে ভাড়া পাওয়া যায়। 
গরীব স্ত্রীলোকের! টানা গাড়ীতে করিয়া সেই বালিস ও গায়ে দিবার কম্বল 
লইয়! বেড়াইতেছে। রাত্রিতে ব্যবহার করিয়া যে স্থানে নামিবে, সেই 
স্থানে ষ্েসনে ফেবিয়' দিয়া যাও বালি তার কাছে পৌছাইবে। 
স্ুনিয়ম ও সুব্যবস্থা আছে বলিয়া,কিছু চুরি যাইবার ভয় নাই। ১৭সেন্টিম 
* | ২ আনায় একট বাঁলিস ভাড়া পাওয়া যায়। ২ 

এ সকল দেশে যাঁতাগ্নাতের এমন সুবন্দোবস্ত যে, সকল স্থানেই বাঁড়ীর- 
মত হ্ৃবিধা পাওয়া যাঁয়। রেলগাড়ী, ্টামার বা অন্ত যানবাহনে সব 
সুবন্দোবস্ত আছে। আর যে স্থানে ইচ্ছ! থাঁকিতেও কোনও অবিলি নাই? 
ট্রি কারণ সর্বত্র সন্ত ও ভাল হোটেল পাওয়! যায় । রেলগাড়ীতেও 


টিনিলি সরান ০০ ৯-০৩৯0০১০৩০২ ৯ ১০৫০৮ ০১০ 


১৫ বিলাত ভ্রমণ । 


গাড়ীও লাগান থাকে। প্রাতঃকৃত্য ও শৌচাদি করিবারউ [যোগী সকল 
বাবস্থাও আছে। পায়খানায় প্রস্তুত পরিমাঁণ গরম ও ঠাণ্ডা জল পাওয়া 
যাঁর ও সেখানে গিকা দরজা! বদ্ধ করিলেই আপনি একটি লেখা বাহির 
হয়, তার মানে “খালি নাই”। তাতে কেউ আর না আনিয়া অনর্থক 
আপিত্া ঠেলাঠেলি করে না। বৃহ্দদীকার ধোপ টোদ্বালে খালি ছুটি 
ৰায়ের মধ্যে উচু নীঢুভাবে ঝুলচে। এক যায়গায় হাত মুখ মুদ্ছাইরা সে 
স্থানটি টানিয়! উচুতে উঠাইয়া দাও আপনিই শুকাইয়া যাইবে। কুঠারী 
বা যাত্রীদের বিবার কম্পার্টমেণ্টের ভিতরও গরম জল ব! গ্রামের নল 
আছে। তাহা খুলিয়া দিলে তার উত্তাপে শীতকুলে ঘলটি আপনিই 
অতি সুন্দর গরম করে। চুরুট খাইবার জন্য কোনও? কোনও ঘর 
আলাহিদা আছে। চুরুট খাইয়া সে ছাই যেখানে সেখানে ফেলিবার 
যো নাই, তার অন্ত স্থান নির্দিষ্ট আছে। দেওয়ালে নানীরপ বিভিন্ন স্থামের 
সুন্দর দৃষ্ঠ পট টান); আর জানালাম কারুকাধ্য করা পাতলা পরদাগুলি, 
ট্টানিক়। দিলে সব আপনা আপনিই আবশ্ঠক মত নামে উঠে। 

আমাদের গাড়ীতে আমরা তিন জন পুরুষ ও একটি রমণী ছিলাম 
নিকটে পার্শের ঘরগুলির মধ্যে অনেক স্ত্রী ও পুরুষ-যাত্রী ছিলেন। ছেলে 
মেরেগুলি খুব সুন্দর ও স্থসজ্জিত। প্রথমে যেমন হইয়া থাকে, সবাই 
অন্ানা, হ্ৃতরাং চুপ করিয়া রহিলাম। ক্রমে থাকিতে থাঁকিতে দু-একটি 
কথা আরস্ত হইল। সবাই কাছাকাছি আছি ? কেউ বল্‌তে পারবেন ন!_ 
তিনি রমণীর সর্বাপেক্ষা নিকটে । আর 'ওমব দেশের কথাবার্তা একত্র 
শীচজনার সঙ্গে সমানভাবেই করিতে হয়। কাহারও সহিত অনেক 
ফথ! কহিলাম, কাহারও সহিত কহিলাম ন1,_-এমন চলে না। আলাপ ও 
অনুগ্রহ সবাইকে সমান ভাঁবে ভাগ করিয়া দিতে হইবে। সেরূপপ্তাষে 
অনেকক্ষণ কথা কওয়া শিক্ষাসাধ্য ও বেশীক্ষণ কহিতে হুইলে আমাদের 


প্যারিসের পথে। ২৯? 


তাহা নহে। 4 রমণীটি কিছু কিছু জানিতেন, ও ভাঙ্গা ভাজ! ভাবে ইংরাজী 
কথার ফরামী উচ্চারণে-_মনের ভাব প্রকাশ করিবার সময়, তাহার কথ 
বড়ই সুন্দর গুনাইতেছিল। তিনি ২০২২ বৎসর বযস্কা হইবেনঃ 
পাতলা অনতিদীর্ঘ। রমণীন্থুলভভ সৌন্দর্যের সকলগুলিই তাঁর ছিল। 
অ্নপ্রত্যক্গ ও আন্গুলগুলি ছোট »ছোট ও নে দেশের যেমন দস্তর 
যাতায়াত করিবার পোষাকগুলি থাটো৷ খাটো ও ত্বাটা সেটা 
চোখগুবি উজ্জ্বল ও নীল আভা! বিশিই। স্বাস্থ্যে ও মনের এবাস্ত 
আনন্দে হাঁসি আর মুখে ধরে না| কথায় কথায় মধুর হাঁসি বাহির 
হইতে লাগিল । দ্‌ হাসি অনুচ্চ ও যথাদময়ে মনোহর হইক। প্রকাশ 
পাঁ়। সবই"নুশিক্ষার বশীস্ৃত নিযনমে মধুরভাবে আসে। 

তাহার হাতে একথানি নভেল ছিল, তার নাম "লা আমুর” অর্থাৎ 
প্ভাধবাস! স্থদ্ধে৮ এ দেশের এই বয়সের মেয়ের! প্রা্ই এই বিষয়ের 
সন্ত! নভেল পড়িয়া থাকেন। এ দেশের জোক করুণ বরসোদ্বীপক প্রস্তাবের 
পক্ষপাতী নহেন। তাঁহার সঙ্গে একটি ছোট ব্ূপী বানরের ছানা ছিল। 
রমণীর। সথ করিয়| "স্পানিয়েল” বা! ছোট কুকুর পোষেন। কিন্তু বানর 
গুষতে আর্‌ কখনও দেখি নাই। সেটা এত ছোট যে একটি ছোট 
গেঁড়োর ভিতর রাখা যাঁয়। তার কোমরে লাল ফিতে বাধ! । সে 
যেক্ূপ ছোট ছোট নিশ্ুট খাচ্ছিল, তা তাহারই আকৃতির উপযুক্ত । 
কখনও ব। কর্তার মাথায় উঠে, কখনও বা তাঁর ত্বার। সাদরে ধৃত হইয়া 
" মধুর চুন্িত হইয়া কিচমিচ করে। সেও সুশ্টিক্ষিত, কাহারও উপরে 
কোনও উৎপাত করে না। 

আমাকে তিনি সচরাচর ব্যবহার করিবার মত ফরানী ভাষায় 
গুটিকতক কথ! শিখাইলেন_-যথ! আসুন” বসন” «01009015908 
৮০০০৫ ৮7০৮ সে সব কথাগুলি এত নুস্রীব্য যে মনে হইল যের 


এ কির 1. ফোন রি চবি রান নে নর বললি 


১১হ বিলাত ভ্রমণ। 


আমার ভাষা গুন্তে চাহিলেন, আমি ব্রনাঞ্গন! কাব্যের খানিকটা আবৃত্তি 
করিলাম-- 


পনাচিছে কদঘমূলে বায়ে মুরলীরে রাধিকারমণ। 
চল সবি ত্বরা করি দেখিগে প্রাণের হরি ব্রজের রতন» 


গুনে তারি খুনী, বল্লেন এ যে ঠিক ফয়্াসী তাষারই মত। বাস্তবিক 
আমারও তাই মনে হলে। মাধুর্ধ্য সরলতা ও হূর্ববলতার ছুটই 
লমাদ। 

তীরবেগে নৈশ নিস্তব্ধতা ভঙ্গ করিয়! গাড়ীখানি উত্তর মুখে চলিতে 
লাগিল। অম্পই জ্যোতস্ালোকে দুই দিকের গাছ পাল!“তখন শুনা 
দেখাইতেছিল। মধ্যে মধ্যে যা বৈছাতিক আলোকে আলোকিত 
ট্টেসন ও রেলের কারথান! বা দুরে দুরে পাহাড় । কোথাও বা ছোট বড় 
জলাশয়। কথনও কখনও বা নিকটবত্রাঁ কোনও পলীগ্রামের 
শাস্তি ঘুমস্ত ছবি চোখে পড়ি আমাদের দেশের কথা মনে আগতে 
লাগিল। আকাশটি পরিফার পরিচ্ছন্ন ছিল। কতকগুলি নক্ষত্রও 
দূরে দূরে দেখা যাইতে লাগিল। আর কান্তের মত ভাঙ্গ] ঠাদখানিও 
ঠিক আমাদের আকাশের টাদের মত বিরাঁজিত ছিল। 

দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে, ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া 
পড়িলাম। উঠিয়! বেখি পুর্ববরিকে লাল আভা! ফুটিয়! উঠিমলাছে। সেও 


শশা 


ঠিক আমারে ুর্যাদেবেরই মত। আজ কত হাজার ক্রোশ দুরে এক * 


ভিন্নদেশে আমার সুপ্রভাত হইল। 
ফরাসী রমণীটি তখনও বদিয়! বসিয়! ঘুমাইতেছেন। দে এমন সুন্দর 
“হেলান দিবার ভাব যে অঙ্গের কাপড় একটুও সরে নাই, মুখের একটুও 
বেস্াব হয় নাই। কট! কটা রঙ্গের স্থূল খোপাটি, মাথার উরদেশ যথাপুর্বদ 


সির ৪০৭ বানি রিতা রাজি হোন্ডা জর নদ বারি রর +রাউি রর নিন 


প্যারিসের পথে। ১১৩ 


সবাই উঠিলেন ওবাথরুমে গিয়া পরিক্কার পরিচ্ছন্ন ভাবে বেশছুযা করিয়া 
আবার পী ব্সিলেন। যথাসময়ে দৈনিক খবরের কাগজ 
আসিল ও সবাই নিঝিষ্টচিত্তে পড়িতে লাগিলেন । 

তথন দিনের আলো বেশ ফুটগাছে। রৌদ্রও উঠিয়াছে। তবে 
আমাদের দেশের মত এখানে রৌদ্রের জত তেজ নাই। ছই পাশে ঢালু, 
ঢারু সবুজ মাঠ। সবগুলি পরিষ্ধার ও সুন্দর ভাবে বেড়া দেওয়া ঘেরা। 
ঘাসগুলি সব সমান করিয়া! ছাঁটা। সকল দিকে সকল রকমেই দব জিনিস 
অতি যত্বে রাক্ষত। কোথাও ব! ফরাসী কৃষক কলের লাঙ্গল লইয়! 
ঘোড়ার সাহাধ্যমাটিতে লাঙ্গল দিতেছে । কোথাও কলের সাহায্যে অতি 
কষিগ্রহন্তে ঘাস কাঁটিতেছে। শশ্তগুলি কাটিয়! আটি বাধিয়া ছোট ছোট 
. পালুই বীধা। নিকটে ও দূরে কত শত নুস্থকায় গরু ও ভেড়া চরিতেছে। 
তেমন সুস্থ ও সবল পশু আমাদের দেশে দেখা যায় ন!। ধারে ধারে 
সডালছাটা বেঁটে বেঁটে মোটা! গাছের সারি । কোনও কোনও স্থানে এক 
একাটি বসতি। তার বাড়ীগুলি অনেক তল! ঢালু ছাতের অতি পরিপাঁটী 
করে প্রস্তত। জানালায় জানালায় ফুলের টব। সবগুলিই এক রকম 
দেখিতে। রেরোর ধারে ধারে ও এই বাড়ীগুলির উপর সাইনবোর্ডে 
গ্রডভারটিজমেন্ট দেওয়1। 

দুরে পাহাড়ের উপর দিয়! অল্পস্‌ এর খাল চলিয়াছে। এই খালের 
ছারা আল্পদ্‌ পাহাড় হইতে নির্ঘল জল আসিয়া ফরাসী দেশে পান 
ও শন্তক্ষেত্রে সেচন করিবার জন্য ব্যবহৃত হয়। , মাঝে মাঝে তাহা 
হইতেই জল লইয়! কৃত্রিম নদীর বা পুষক্কর্িণীর মত অলাধার প্রস্তুত কক্স! 
হইয়াছে। তাতে কত হান ও বক জাতীয় বন্ত পাঁধী সাতার দেয়। তার 
ধারে ধারে ফুল ফুটে রয়েছে। গৃহস্থদের বাড়ীতেও ছাতে, জানালায়, 
উঠানে ও যেখানে স্ভব মেই স্থানে টবে করিয়া ফুলের, গাছ রাখা 


2205 মির ্রালানিন "নাল রললনবারত রা রত 


১৯৪ বিলাত অমধ 


দেশ আমি কোথাঁও দেখি নাই। আমাদের রেলপথের হিধারে দেখিবার - 
দৃশ্ত হইতে এ কত প্রভেদ। 

ক্রমে আমরা বেলা ১*টার সময় প্যারী নগরের নিকটবর্তী হইতে 
লাগিলাম। ক্রমে ক্রমে খোল! মাঠ কমিতে লাগিল । বাড়ী ঘর বেশী বেশী 
দেখা যাইতে লাগিল। জনতাও" বাড়িতে লাগিল। পাহাড়ের উপর 
বড় বড় অট্টালিকা, ভজনালয়ের চূড়া, ও কল কারখানার উচু চিমনী। 
আদিতে আসিতে এই সব ব্যবসার দেশে চারিদিক হইতে কত পথ ও 
রেলরান্তা দেখা গেল। কলের গাড়িগুলি হাপাইতে হাপাইতে মোট ঘাট 
ও লোকজন লইয়! ছুটিতেছে। এই সকণ স্থানে কত ঘন ঘন কল 
কারখাঁন!, গুদাম ঘর, গোলা ঘর, ও পশুশালা দেখা গেল ? শিক্ষিত কুকুরে 
পণ্ুগুলিকে পাহারা দিতেছে । সকল গুলিরই শ্রী ও সমৃদ্ধি দেখিলে 
চোথ জুড়ায়। [ও 

এই স্থানে সে দেশের চাস বাস ও পশুশালা সমন্ধে কিছু বলি |. 
সেগুলি সবই আমাদের দেশের শিখিবার কথা । সবই বিজ্ঞানের আবিষ্কৃত 
নৃতন প্রথায় সমাধ। হয় বলিয়া! এত তার উন্নতি। মাঠে অনেক স্থানে 
কেবধা বড় বড় ঘাস বা পশুদের খাছ্েরই চাষ হয়। ,মাহুষের খাবা 
ধান যব গম তত হয় না। তার কারণ সে দেশের অধিকাংশ লোকই 
মাংসভোনী। ঘান আদি মির উৎপন্ন দ্রব্য ভেড়া গরুকে খাওয়াইয়! 
তাহার্দের পু্ট ও তাজা করে ও পরে সেই গুলিকে হনন করি 
তাদের মাংস নিপ্েরা খায়। এরূপ খাগ্ বড়ই বলকর। তাই এই সক, 
দেশের লোক এত বলশালী ও এত উদ্নত। শুধু উত্তিজা থাস্থতে শরীয়ে 
এত বল দিতে পারে না। এখানে গঞ্ ভেড়াগুলি যেরূপ স্থৃস্থকার় ও 
পরিষ্কার পরিচ্ছন্ন ও যত্রে রক্ষিত তাহা দেখিলে আখাদের বড়ই লজ্জিত 
হওয়। উচিত। কেননা আমরা যে দেশে গরু পুজা করি, বেই দেশে 


নিলি নীয়েরর সারির লরি নানি ্লারান. পেরি এনানিরিনিসদীরিবারে বর রা.. 


প্যারিসের পথে । ১১৫ 


প্রস্ভৃতি সংসারের ॥মাবর্জন! দিয়া তাদের গ্রাণধারণ হয়। আর যতটুকু 
ছধ পাই সবই টিয়ে নিই, তাতে বাছুরের কি কষ্ট। ধর্গের যদি এইরূপ 
ছরবস্থাই হইয়া থাকে, তবে সে ধর্ম কবে বিলীন হইবে। 

স্্রীজাতির এসব দেশে উন্নত অবস্থা দেখিলে 'মনে হয়ঃ 
গরু বাচুর অপেক্ষা হীন অবস্থা আমাদের দেশের ভ্রীলোকদের। তাহার! 
আজম মৃত্যু পর্যান্ত কত কষ্ট কত অত্যাচারই সহ করেন। আমাদের 
দেশের ছেলেগুলিরও তেমনি ছুরবস্থা ; যেমন অযত্বে লালিত পালিত 
তেমনি ছর্বল। সকল ছুর্বলের উপরই আমর! অত্যাচার করিতে আজন্ম 
অভ্যস্ত হইয়াছি। এত অন্তান্ত যে সে ঘটনা আমাদের চারিদিকে 
অহরহ দেখিলেও একবারও মনে আসে না। এইকপ নান! কারণে 
আমাদের নিজেদেরই নান! দৌষে আমরা সকল বিষয়ে এত শক্তিহীন 
হইয়া পড়িয়াছি। 

২ এ কথাগুলি আমি উপরে লিখিলাম, সেগুলি সেই সমৃদ্ধিশালী পারী 
নগরের নিকটবর্তী হইবার সময় চারিদিকের হান্তময় দৃশ্য ও বিভব দেখিয়া 
আমার বাস্তবিকই আপন! আপনি মনে আসিতেছিল। তখন আমি কাহারও 
সহিত হাক্যালাা করি নাই, একা একপ্রাস্তে বসিয়া ছয় হাজার মাইল 
দুরস্থ আমার দুর্ভাগা! মাতৃভূমির কথা মনে করিতেছিল!ম। 

বল্পক্মণ পরেই আমর! ঈনতাপূর্ণ প্যারী নগরে পৌছিলাম। 


প্যারী নগর । 


বেলা প্রার ১০টার সময় প্যান্ী নগরে নামিলাম, এখানে অনেকগুলি 
ষ্টেশন আছে। তার মধ্যে “প্যারী লয়েন”এ নামিয়! *প্যারী নর্ড* হইয়া 
শক্যালেশ যাইতে হয়। এ ছটি ্রেশনে রেলপথে যাইতে ১০১২ 
মাইল। যাঁইতে প্রার বেড় ঘণ্টা লাগে। তাঁহার কারণ রেল লাইনটি 
সহর থুরিয়। গিয়াছে। কিন্ত ঘোড়ার গাড়ী করিয়া সোজা পথে যাইতে 
অতি কম দুর ও প্রায় সেই সময়ের মধ্যেই পৌছানন্যায়। তাহাতে 
ছুই ফ্রাঞ্চ বা এক টাকা চার আনা মাত্র ভাড়া লাগে? অথচ সহয়ের 
ঠিক ভিতর দিয়! যায় বলিয়া সহরটিও দেখ! হয়। তাই বাহার! বিলাত 
যাইবার পথে প্যারী নগরে একদিনও থাঁকেন না, বরাবর চলিয়! যান, 
তাঁহারা অনেকে ঘোড়ার গাড়ী করিয়াই পপ্যারী লন? হইতে 'প্যারী নর্ডে. 
সহরের ভিতর দিয়াই গিয়া থাকেন। 
যদিও প্যারী নগর সর্ধ্বাপেক্ষা সুন্দর সহর, কিন্তু আদ্তনে বেনী 

বড় নয়। সমস্ত সহরটি লগ্ুনের সহিত তুলনায় একটি পাড়ার মত। 
রাস্তাঘাটগুলি দোজা সোজা! ও পরিষ্কার পরিচ্ছন্ন ও দু-ধারের বাড়ীগুলি 
অতি সুন্দর ও প্রায় এক রকমই দেখিতে? মোটামুটা বলিতে গেলে 
মার্দেল সম্বন্ধে যে সব কথা, রাস্তাঘাট ঘরবাড়ী ইত্যাদি বিষে বলিয়াছি, 
সকল কথাই এ সহরের পক্ষেই প্রযুজ্য। তেমনি অনেকগুল| উচু উচু 
বাড়ী। বণ বড় কীচের জানালা বসান দোকান ঘর। তাতে সুন্দরভাবে 
নানাগ্রকার জিনিস সাঁজান ও অধিকাংশ জিনিসেরই দাম লেখা । সুসজ্জিত 
রমণীরা বেচাকেনা করেন। যেখানে সেখানে সাইনবোর্ড ও এডভার্টিজ- 
মেন্ট। রাস্তা জন্তার পরিপূর্ণ। লোকগুলির সকলেরই ক্ষিগ্রপদ 


প্যারী নগয়। ১৪৭ 


নানারঙ্গের নানাধীকার মূর্তি একজে রাস্তায় রাস্তায় দেখা যায়, এসব 
দেশে তেমন নখ সবাই প্রায় একরূপ দেখিতে । অন্ত দেশীয় লোঁক 
এ সব স্থানে আসিলে প্রায় সকলেই এই দেশের মতই পৌষাক পরে, 
এবং অতি অল্পদিন থাকিলেই সংসর্গেক্র গুণে ইহাদের মতই স্বভাববিশিষ্ট 
হয়। চলন সেইরূপ, হাঁব-ভাব ব্যবহারও সেইরূপ। এখানকার 
বলে নয়, ' ইউরোপের সকল দেশেই এ হিসাবে অনেকটা সমতা আছে। 
আর সেই সমতারই নিরবচ্ছিন্ন গতিতে অন্ত সকলেও সেই শোতে পড়িয়া 
তাহারই সহিত এক হইয়া! ভাসিয়া যাঁ়। সেই একতাতেই সেই সব 
দেশের ও সমাজেন্ন কত শক্তি বাড়ে, যাহা আমাদের এদেশে এত অভাব। 
তবে ইংরেজ ও ফরাসীতে দেহগত ও ব্যবহারেও অনেক তফাৎ 
আছে। ইংলগড ও ফরাসী দেশ এ ছুই স্থান দেখিলে তাহ! স্পষ্টই 
বুঝ! যায়। প্রথম গ্রতেদ রঙেতে। সে কথা পূর্বেও বোধ হয় বলিয়াছি। 
ফরাসী দেশের লোকের রঙ কতকটা সা! সাদা দেখিতে, ইংরেজের মত 
অমন হুধে আলতার মত লালচে নয়। 
ইতালী স্্েন পর্ত,গালের লোকদের মত ইহাদেরও কতকটা চুল 
ফাল ও চোখের তারাও কাল। ইউরোপের উত্তর দেশস্থ যত লৌক 
তাদের দক্ষিণ দেশস্থ কতফট! গরম দেশের লোকের রং হইতে এ সকল 
বিষয়েই তফাৎ । জার্মণ ডচ নরওয়ে, সুইডেন ও উত্তর রাসিয়া প্রতি 
ঠাপ্ডাদেশের লোৌকদের চুলগুলি লালচে, কটাঁকট! চোখের তার। 
কাহারও বা নীল আভা! মাথানে! চোখ, তাহাতে স্ত্রীলোকদের মুখ বড়ই 
সুর দেখায়। নীল তারা যে বড় সৌনরঘ্যবিধায়ক মে কথা আমানেক 
দেশেও পূর্বের জানা ছিল,_ 
*নীলনলিনাভমপি তন্থি তব লোচনং 


আমাদের ্ যেমন .নানারূপ পোঁধাঁক পরা, টুগীপরা। কাঁল ধল! 


৯১৮ বিলাত ভ্রমণ। 


মান তাগ্গাবার সময় রাগে রাধিকার আরক্তিম চু দেখিয়। শ্রীকৃষ্ণ 
বলেছিলেন "নীল আভাযুক্ত তোমার চোথ ছুটি এখন থেন ক্রোধে, 
লাল পন্মফুলের মত রাগ! রাঙ্গা হয়েছে।” 

এদেশের কবিদের মুখে নীল চোখ ও সোগালি রঙের চুলের বড়ই 
আদর শুনা যায়। কিন্তু এখানকার লোকেদের সঙ্গে কথ! কহিলে ধান! 
হায়, তার! কাল চুল কাল চৌখের তার! ও কিছু মাঠ রং ভাল বাসে। 
দৌনদধ্প্রেক্সী লর্ড বায়রণেরও তাই ভাল লাঁগিত, শেলীরও তাই বড় প্রিয় 
"ছিল ও তাই তাহার। এইরূপ মুর্তি দেখিতে নিজ দেশ ছাড়িয়া 
ইউরোপের দক্ষিণ দেশে ইত্যালি শ্রীদ ইত্যাদি স্থান অহয়হ যাইতে বড়ই 
ভাল বাসিতেন। 

দ্েহগত আর একটি প্রভেদ দেহের দীর্ঘতাঁয় ও স্থুলতায়। ইউরোপের 
দুক্ষিণদেশস্থ লোকের দেহ অপেক্ষাকৃত কিছু স্কুল। ভিন্ন' ভিন্ন দেশের 
চিত্র দেখিলে এ সব গ্রভেৰ বেশ বুঝ! যায়। ইভালীর চিত্রকরদের, 
চিত্রিত স্তীমুন্িগুণি অনেকটা স্থুলকায়। সর্বাপেক্ষা স্টলণ্ডের লোকেরা 
বীর্ঘ বলিষ্ঠ ও স্থুগঠন। তাহারা ইংরাজ হইতেও অনেকটা লদ্বা' ও বলবান্‌ট 
দেখিতে রংও আরও অনেকট| ফরম! ও লালচে। খ্টলণ্ডে লোকেরা 
আরও বেণী শীর্ণ ও দেটি পর্ব্বতমর দেশ বলিয়াই বোধ হয় এই পার্থক্য 
দেখ| যায়। গুন হুইতে এডিনবরার স্বাভটিবিক তাপ ১৫ ডিক্রী কম। 
সে বড় সো! শীত নয়। আর পাহাড়ে উঠা নাব৷ করার জন্য দেহ অস্থির 
ও মাংশপেশী বহুল, হয়। জর্মাণ দেশের লোক ইংরাজ হইতে বেঁটে এ 
স্থলকায় ও চেহারায় তত লালিত্য নাই। কিন্তু ফরাঁসীদেশের লোকদের 
চেহারার কোমলত| ও লাবিত্য বেশ আছে। তবে যেমন পূর্বেই বলিয়াছি, 
তাহার! কৃত্রিম সৌন্দধ্যের বড়ই পক্ষপাতী বলিয়! দাঁড়ি গৌফ ছাট! ও 
গালে রং লাগানতে দৌনদধ্য না বাঁড়িয়া বরং আরও কমিয়! যাঁর 


এ ০৩০০০০০৯৯৫১ -৭১০০২০০০০১১৪৯০০০০০০৬৬ 


প্যান্রী নগর। ১১৯ 


কতকটা কোমলত| ও মিতা আছে, তাঁদের চেহারাও তেমনি আমাদেরই 
মত ছূর্ববলতা! কটক। যদিও ফরাসী জাতি এককালে এত প্রতাপশালী' 
ছিলেন; কিন্ত বুদ্ধিবলে। চেহার। দেখিলে মনে হয় ন| থে তাহার! 
বড় বলিঠ ও মৌর্য্যবীর্ঘ্য সম্পনন। বীর দেহ লালিত্য মাঁথ! দেহ হতে 
গ্রভেদ। প্রথমটতে গ্রকাশ্/ভাবেই *শক্তি অস্কিত থাকে। দ্বিতীয়টি 
অলক্ষিতে তাহা অপেক্ষাও প্রবল। 

নিমোক্ত এই কথাটি ফরাসী দেশের সৈম্গণকে ও পুলীশের লোকদের 
দেখিলে বেশ বুঝ! যাম়। ফরাসী সৈগ্তগুলি অতিশগ্ খর্বাক্কতি, দেখিতে 
গরীব ও দুর্বল; তাহাদের পোবাকও বড় ময়ল|। রাস্তা চলিবার সময় 
অন্তত্র সৈ্তগণ যেমন ঠিক একত্র পা ফেলিক্কা চলে তাদের তেমন নয়। 
তার। তেমন হ্যত্বে রক্ষিত হয় না কেন কে জানে? অতিশয় স্বাধীনতা 
ও বিলাসবিশিষ্ট দেশে বৌধ হয় অতি নিয়শ্রেণীর লৌকেরাই পেটের দায়ে 
-সৈস্ত হইতে যায়, অন্য কেহ যায় না। 

আর পুজীশের ব্যবস্থাও তন্রপ। যে কেহ লগ্ুনের পুলীশ 
দেখিয়াছে, সে আর সে মুর্তি ভূণিবে না । দীর্ঘকায় বণিষ্ঠ বীরপুরুষের ন্তায় 
তাদের আক্কৃতি। কেহই ৬ ফুটের বা চারি হাতের কম নহে। আর 
তেমনি গম্ভীর মূত্তি। শিক্ষাও তদনুরূপ। তার! বাছিয়! বাছিয়া সংগ্র 
কর1। পুধিসের কার্যের ন্মনা আবস্তকীক্ধ বিষয়ে “অনেক দিন ধরিয়! 
শিক্ষিত হইয়৷ তবে তাহারা কাজে বাহির হয়।, 

. মাহিয়ানাও অনেক বেশী। পোবাকও অতি সুন্দর । ইহারা পথিককে 
কল বিষয়েই সাহাধ্য করিতে পারে | যদি তুমি সে বৃহৎ আনব সহরে 
পথ হারাইয়া তাকে বল “কোন পথে যাইব?” নে ঠিক পথ বুঝিয়। দিয় 
তোমাকে সাহায্য করিবে। সর্বাপেক্ষা যাহুষের যে সদ্গুণ অর্থাৎ কর্তব্য 
কশ্ পাপন তাদের তা বিলক্ষণ আছে। ফল কথা, রাস্তায় অবিশ্রান্ত গাড়ী 


নিন বির রর রাতে রনির রজার. বাতা রানার রাজ দ্র রিল নয রর 


৯২০ বিলাত ভ্রমণ । 


মধ্যে দাঁড়াইয়া হাতের সগ্ষেত করিলেই চল্লিশপঞ্চাশখানি গাড়ি একত্র 
থামিয়। যায়। আর সুশিক্ষা ও বেশী মাহিয়ানা পারবলিয় পুলীশের 
চিরপ্রপিদধ ঘুদ্‌ লওয়া ছর্নাম তাদের মোটেই নাই। ফর,শীদেশেও তেমন 
পুলীশ নাই আমাদের দেশেও নাই। 

প্যারী দহরে টেকসিমিটর নামক গাড়ী চলে। পেগাড়ী অতিদ্রতগামী ও 
যত সময়ে যতদুর যাইল তার সব তালিকা আপনিই একটি ঘড়ির মত হত্্ে 
লেখা হইয়া যায়। সেই কারণ ভাড়ার জন্ত গোলমাল করিতে হয় না। 
এই বড় সুবিধা । এ সব দেশে হোটেলের সংখ্যা নাই। রাস্তায় রাস্তায় 
গলিতে গলিতে হোটেল। অধিকাংশ লোকেরই বশত বাটা নাই। 
তাহারা হোটেলে ব্স বান করেন। পয়সা খরচ" করিতে পাঁরিলে এমন 
আবাসের স্থান আর নাই। নিজের বাড়ীতে অমন আবাস করিতে তার 
১০ গুণ খরচ হয়। রাজভোগ ইউরোপের সর্ধত্রই অভি শন্তা। পাঁচ- 
জনে একত্র মিলিয়া মিশিয়া কাজ করে বলিয়া এরূপ কাজ এমন স্থবিধা ও" 
সম্তা হয় যে সে সকলেই উপভোগ করিতে পারে। আমাদের দেশে সেঁ 
একতার অভাবে ভোগ্য বস্ত শুধু ধনী লোকের জন্তই সম্ভব! 

এই টেঝ্সিমিটারে যাত্রী লইয়! সস্তায় সহর দেখাইবার জন্য কুক 
কোম্পানী অতিনুন্দর ব্যবস্থা করিয়াছেন । ছয় ফ্রাঙ্ক বা প্রায় প্রতি 
জনের চারি টাক! ভাড়ায় যাত্রীদের অনেককে একজে সহর ঘুরাইয়! 
লইয়া আসা হয়। মধ্যে» মধ্যে নামিয়া কোনও কোনও প্রমিদ্ধ 
স্থান ভাল করিয়াও দেখা যায় বটে কিন্তু আরও সময়'দিয়। সব স্থান 
ভাল করিয়া দেখিলে ভাল হয়। তাঁর দরুণও আলাহিদা সম্তা 
বন্দোবস্ত আছে। তা ছাড়া সে সব দেশে যাতায়াতের ও যেখানে 
ওখানে থাকিবার এমন স্থবিধা যে অন্তান্ত কত কোম্পানীরাও শ্রীশ্রকালে 


সন্তাপ্ একত্র অনেক যাত্রী লইয়৷ দেখাইবার এইরূপ ন্যাবস্থা করেন। 
৩ টে এত কক, ২৮হাল ৩ ”ডাউিনখর লিল | সজ্ঞরা ভানবাহর খর, 


প্যারী নগর। সহঃ 


সন্তায় ধাত্রী লইয়া যায়। গুনে “পলিটেকনিক” নামক প্রীনেপ্ট্রাটেশ 
যে সাধারণের অন্ত নান! বিষয়ের সদ্ধ্যাকালে অধ্যপননের জন্য বিদ্তালয় আছে 
তাহারাও টি করা বিদ্যাশিক্ষার পক্ষে একাত্তর প্রয়োজনীয় এই 
ধারণায় অতি স্তাপ্ধ দেশত্রমণের ব্যবস্থা করিয়াছেন। ৫ পাউগ্ড খরচ 
করিলেই বিলাঁত হইতে স্ুইজারলণ্ড আসবধি সাতদিনের মধ্যে দেখাই 
আনে। এমনি সম্তায় অন্য সর্বত্র যাইবার ও ব্যবস্থা আছে। 

যাইবার সময়েও প্যারী হইয়! গ্রিয়াছিলাম, আমিবার সময়েও সেই 
নগর দিয়! আপিয়াছি। ফিরিবার কালেই দেই স্থানে কিছুদিন ছিলাম। 
যাইবার সময় প্রথম প্রথম আমর! বড়ই আনাড়ি থাকি বলিয়! সে সময়ে 
ইউরোপের দেশ্ট ভ্রমণ ঝরা বড় সুবিধা হয় না । আপিবার সময় ওরূপ কাজ 
ব্ড়ই অভ্যন্ত হইয়! যায়। তাই সেই সময়েই প্যারী নগরে অল্পদিন মাত্র 
থাকিয়! অনেকগুলি দেখিবার স্থান দেখিয়াছি। . 

আদিবার সময় যখন প্যারী নগরে পৌছি, তখন ভোর ৫টা। লে 
- সবুশস্থানে সে সময় দুপুর রাত্রির মত অন্ধকার থাকে । তবে প্টেশনটি ও 
সমস্ত নগরটি আলোয় আলোকিত । তখন নভেম্বর মাসের শেষ । খুব শীত 
পড়চে ও অত্যন্ত কুয়াশ। হয়ে ছিল। সার! পথ গাড়ীতে ঘুমাইয়া ছিলাম। 
গাড়ী ষ্টেশনে পৌছাইিলে তবে ঘুম ভাঙ্গিল ও তাড়াতাড়ি নিজের জিনিষ 
পত্র লইয়া নামিলাম। হাতে হাতব্যাগ ও গায়ে দিবার কন্বল, ছাতি ও 
ছড়ি বগলে। এ সব দেশে প্রায়ই নিজের মোঁট নিজেই বছিতে হয়, 
তাতে কিছুই অপমান নাই। 

কিন্ত নেবে মহা মু্ধিল হলো!। কাহাকেও কোনও কথা জিন্তাসা করিলে 
কেহই ভাষা বুঝে না। ইংরেজি খুব কম লোকেই বুঝে ।' এমন কি হোটেল 
বা ছ্রেশন প্রভৃতি নানাদেশের যাতায়াতের স্থানেও ফরানী দেশে ইংরেজী 
জানা লোক খুব কমই দেখিলাম। সকল জাতিই ফরাসী ভাষা শিখে 
সলিক ভীনালা ব্বার আপারর ভাষা শিথে না । আমার ইচ্ছা ছিল হাঁ. 


১২২ বিলাত ভ্রমণ। 


সনেয় “বসিবার” ঘরে খানিকক্ষণ বসিক্ঘ। রাত্রি কাটাইয়। প্রাতঃকালে 
কোন হোটেলে যাইয়া থাকিব। কিন্তু পথ জানি [না ঘট জানি 
না, আর কাহাকেও জিজ্ঞাস। করিয় জানিবারও যে। নই | তখন কি 
করি, অনন্তোপায় হইয়া পকেট হইতে কুক কোম্পানীর তরজমার বই 
লইয়া তাহ! হইতে বুঝাইতে চেষ্টা করিতে লাগিলাম। সে পুস্তক- 
খানির এক নিংলিং বা বার আনা! দাম। তাতে ভ্রমণকাঁরীর 
আবশ্তকীয় সকল কথ! বিভিন্ন ভাষায় ছাপান পাশাপাশি লেখাআছে। যথা 
ইংয়েজী, ফরাসী, জর্দুণ ও ইতালীক। আমি সেই সকল আবশ্যকীয় 
স্থান খুলিয়! হাত দিয়া তাহাদের দেখাইতে লাগিলাম ও যেই অন্দরে 
তাহারা আমাকে বপিবার ঘর দেখাইয়া দিল। রি 

সেই রাত্রে সে ঘরে দেখি ফরাসী রাজ্যের নিয় শ্রেণীর অনেক রমণী 
যাত্রী ভান করিয়! বসিয়া আছেন। এক কোণে আগুন জপিতেছে ও 
অনেকে সেখানে বসিয়। খবরের কাগঞ্জ পড়িতেছেন। চেয়ার বেঞ্চগুলি 
এমন করিয়া জুড়িয়া বসিয়া আছেন যে, কোথাও বসিতে গেলেই গনি 
গা ন। দিক! বদিতে পার। যায না। তাদের বেশ ভূষাও সেই. 
সময়ের উপধোগী। পোযাকগুলি কতক খোগা, মাথায় টুপি নাই, 
চুলগুলি অর্ধেক এলান। অনেকেই এক একটি খুরুষের লঙ্গে 
একক্র বসিয়। নানারূপ হান্তরতস্ত করিতেছেন।” একটিও ভাল স্ত্রীলোক. 
বলিয়৷ মনে হইল ন1। শুনিয়াছিলাম ব্যভিচার সম্বদ্ধে এরূপ অনিবারিত- 
দ্বার আর কোথাও নাই। সকলরূপ কাধ্যের জন্তই এ 'দকল স্থানে, 
নানারূপ গুপ্ত সঙ্কেত আছে। লে সঙ্কেত অন্তে বুঝে না। তীহারা 
গরম্পরে বুঝেন। গেইরূপে কথাবার্তা করিতে লাগিলেন। তবে প্রবল 
স্বাধীনতার দেশ কিন! । কাহারও উপর অন্তাক় ব্যবহার বা বাড়াবাড়ি 
চলে না! গাস্তীর্যের মার নাই। সেস্থানে কিছুক্ষণ মাত্র গন্ভীরভাষে 


এরা তেও কালি ই প্রি এক ১৩০ উনার ০১০৬০, 


প্যারী নগর ১২৩ 


কিন্ত দেখানেও,আরও খানিকক্ষণ এদিক ওদিক করিয়া পরে এক 
গাড়োগ়ানকে সর্ধেতে জানাইলাম যে আমি কোনও নিকটবর্তী ঘোটেলে' 
যাইতে চাই। পেঁআমাকে কাছেই এক রেলওয়ে হোটেলে লইয়! গেল। 

মে হোটেলটি একটি মধ্যবধিৎ রকমের হোটেল। তখনও অন্ধকার 
আছে বলিয়া সে হোটেলওয়ালা আমাকে" একটি শুইবার ঘরে লইয়া গেল। 
তার স্ত্রী আপিয়! আমার বিছানা পাতিয়া দিয়া গেলেন। তৰে কাহারও 
সহিত একটি কথারও বিনিময় হইল না। প্পানিভু আঙ্লে |» 
এই কথাটির মানে “এখানে ইংরাজী জান! পোক আছেন।” হোটেল 
ওয়ালার! ইংরাজী,ভাষী লোকদ্দের এই আশ্বাদ দিয়! থাকিতে অনুরোধ 
ফরেন । পরে যদি*বলা যাঁয “কে সে লোক তাকে একটু ডেকে দাও, ছুটা 
কথা জিজ্ঞাসা করি” তো৷ বলে সে এইমাত্র বাহিরে গেছে এখনি আনিবে। 
এইরপ ব্যাপার প্রায় যতগুলি স্থানে গি়্াছি সর্বত্রই দেখিয়াছি। 

সেখানে কিছুক্ষণ বিশ্রাম করিয়া উঠি! মুখ ধুইয়। কাপড় পড়িয়! 
খাইবার ঘরে খাইতে গিগ! দেখি রাশি রাশি নীচ শ্রেণীর লোকের! অসিয়! 
কফি বিষধর ও ডিম সিদ্ধ আহার করিতেছে । তাহারা সব নীচশ্রেণীর 
কারিগর লোক, খুব সকালে কাজে যাইতে হয় ও সেই পথে এই স্থান 
হইতে কিছু চা ও বিয়র পান ও জনযোগ করিয়া: থাকে । পাঁচ হইতে 
১* দেও্টিম (ছুই আনা) দিটেই ওই সব পাঁওয়! যায়। ষতগুলি ঝোক 
ছিল তাদের অধিকাংশ লোকের হাতেই এক একখানি ছবিওয়াল। দৈনিক 
খনরের কাগজ। সবাকারই দিনের আরন্তে একটু খ্বরের কাগজ পড়া 
চাই। পরে তার! সে কাগজথানি কোনও দোঁকান ঘরে কি গাড়ীতে 
বারাস্তার নির্দিষ্ট স্থানে রাখয়। যার। ও পরে যথা নিয়মে সংগৃহীত 
হুইয়। সেই সকল কাগজ দরিদ্র আশ্রমে ও হাসপাতালের রোগীদের জনক 
প্রেরিত হইয়! থাকে । সে দেশে কোনও আবশ্তকীয় জিনিষ অপচয় 


১২৪ বিলাত ভ্রমণ 


সেখানে দেই অল্প ক্ষণমীত্র থাকিবার জন্য আমাকে ৮ ফ্রাঙ্ক বিল দিল। 
নিশ্চয় মনে হইল এরূপ হোটেলের পক্ষে বেশী চার্জ ছিযছে। তার। 
সে দেশে এই সকল স্থানে লোক ঠকাইতে পারিলে আর 'াঁড়ে না। 
সেখান হইতে একখানি টেকসিমটর লইয়। বোম্বাই সহরের পরলোক- 
গত মহাত্ম। পারশী ব্যবলাদার ধনকুবের দাতা! স্বদেশহিতৈষী স্বনামধন্ত 
কার্ধ্যবীর জেমসেটজী টটার আপিসে, চপিলাম। তীহার। বহ যত্ন করিয়। 
ভারতবাঁসীকে সকলরূপে পরামর্শ দিয়া সাহাধ্য করেন। এই উন্নতিশীগ 
বন্ধিষু জাতির মধ্যে স্বগজাতি্রিয়ত! এতই বেশী যে, তাহাদের সকল বড় বড় 
. কাধ্যেই পান কর্মচারী রাখা হয়। তারাও সে সব দেশে থাকিয়। যেন ফরাদী 
বেশবাদীর মতই হইয। [গয়াছে। ভাল স্থান ও ভাল সংসর্েক্এমনই গুণ) 
সেইনপ স্বাধীনভাবে তৎপরতার সহিত বিন| আঁধক বাক্যব্যয়ে দেশ 
বেড়াবার আবশ্তকীয় কথাগুণি সব সংক্ষেপে বলে দিলেন। দেহে স্বাস্থ 
ও মনে শ্বাথীনতার ভাব সে দেশে থাকিয়া কত ফুটিয়া উঠিমাছে। সেখানে 
বন্ধের অন্ত লোকও দেখিলাম, মাপ্রাজের লোকও দেখিলাম,পঞ্জাবের লোঁকও 
দেখিলাম, তার] সবাই কিছু না কিছু ব্যবস। করে। বাঙ্গালী একটিও 
দেখিলাম না। যার চাকরী ভিন্ন গতি নাই তার বিদেশে কি করিয়া 
ঠাই হইবে। ভিন্ন দেশে ভারতবাপীর। ভারতবামী দেখিলে কতই থে 
আদর যত্ব করেন ত| বুঝান যায় না। সেটি গকল দেশেরই শ্বভাব্সিদ্ধ 
প্রবৃত্বি। তাহারা আমাকে বিশেষ যত্ের সহিত অভ্যর্থন। করিয়! ও 
পরামর্শ দিয়া সেই আ(পদেরই একটা ইংরেজী জান! ফরাঁপী যুবককে 
আমার সহিত দেশ দেখাইয়া লইয়! বেড়াইতে পাঠাইয়াছিলেন। সেই 
স্থানেই মোট ঘাট রাথিয়। আমর! আর একখানি টেকদীমিটার ভাড়! 
করিয়। স্হর দেখিতে বাহির হইলাম। 
দে যুবকটির ১৮ বৎসর মাত্র বরস। আল দুই বসর হইল, পড়া 


প্যারী নগর। ১২৪ 


বাবাও আছেন মাও আছেন ও তীহার! অশক্তও নহেন, তবে তিনি নিক্ষেই 
কাহারও গপগ্রহ্ঠ হইতে চাহেন না। তাই স্কুল হইতে বাহির হইয়াই 
বিলাতের এক ইঞ্জীরজসএনাগরের কাছে কার্জ শিখিতে লাগিলেন । তবে 
উদ্দেশ্ত ব্যবসাও শিখা আবার ইংরাজী ভাষাও শিক্ষা । ইংরেজের দেশে 
যাইয়। ও সে দেশের লোকের কাছে থকিয়! যেরূপ সহজে ও ভালরূপে 
সেই দেশের ভাষার আয়ত্ব হয় বই পড়িয়া তেমন হয় না। আর তা ছাড়া 
ইংরাজের মত এত বড় ব্যবস্থাদার আর নাই । ব্যবসা কার্ষো 
'খাকিতে হইলে তাদের ভাষা ন|/ শিখিলেই চলে না। এই কারণে 
ইউরোপের ভিন্তিন্ন দেশের শত শত যুবক এইরূপ কাজ লওয়৷ উপলক্ষ 
ফরিয়! ইংলঙে কিছুদিন থাকিয়া ইংরাজী ভাষা শিখি আসেন। জার্মণী 
প্রভৃতি কত জাতি এইক্প করিয়া অনেক বিষয়ে ইংরাকে ব্যবসা হইতে 
ছুটাইয়াছে। সেই কারণে এখন এইরূপ জার্মণ প্রভৃতি বিদেশী কেরানী 
লওয়। সঘদ্ধে ইংরাছের বড় আপত্তি দীড়াইগছে। সে এত 
প্রবল আপত্তি যে হয় ইহা কতক পরিমাণে বারণ করিতে আইনই বা 
পাশ হয়। 

সে লোকটরু নাম পড়ুবেশ। ফরাপী ভাধার কোমল সুমধুর মদনে এ 
নামটি বড়ই সুন্দর শুনায়। সে লোকটি সপ্তাহে ৩৫ ফ্রাঙ মাহিয়ানা পায়। 
তার থাকিতে খরচ হয় ১৮ ফ্রাঙ ও চুরট আদি বাজে খরগে আরও তিন 
চার ফ্রাঙ লাগে। মা-বাপকে কিছু দেয় না। ভার এক পিসীর মেয়ে 
আছে, তার সঙ্গে রোজ সৃষ্ধযার পর “বুপিভার্ডে” বেড়াইতে যায়। অনেক 
রাত্রি অবধি একত্র বেড়ায়। কখনও কখনও একত্র ডিনার খায় ও 
থিয়েটারে যায়। সেই জন্য বড় হাতে কিছু থাকে না। এমন দ্বাধীন 
সরল ভাব যে আমার কোনও কথাই তাকে জিজ্ঞাসা করিতে হইল 
না সব আপনিই বলিল। আমি বলিলাম, “আচ্ছা মনদিও ডুবে ঠিক 


কার তিন রর ভারিলাজ ক হর তি বন্যার বল্ল নর রি 


১২৬ বিলাত ভ্রমণ 1 


কথা কও।” বল্লে সকল বিষয়েরই কথ! কই। আজ্জ কাল যে “টুরপামেন্ট 
"হচ্চে সে সম্বন্ধে, ও যে জুয়াখেল| হচ্চে তার সন্বন্ধে, ও [খিয়েটার সম্বন্ধে। 
প্রণয় করার কথ কিছুই বল্লে না । ॥ 

প্রতিদিন একজন সমবয়স্কা যুবতীর সঙ্গে একত্র বাগানে বেড়াতে যায়, 
আর অনেক রাত্রি অবধি একত্র থাঁকে, ও একত্র ভোজন করে ও একত্র 
থিয়েটারে যায় অথচ প্রণয়ের কথ! কিছুই কবুল করে ন!, একথ| ভেবে 
আমার বড়ই আশ্চর্য মনে হলো। আমি না থাকৃতে পেরে তাকে স্পষ্টই 
সে কথা জিজ্ঞাদা করলাঁম। সে অতি সরল ভাবে এই বলি উত্তর 
দিল, “আমার তাঁকে বিবাহ করিতে ইচ্ছা আছে-_তিনি যি রাজি থাকেন 
বিবাহ করিব) কিন্তু এখনও কোনও ভালবাসার কথ! থলি নাই।» 
ও উত্তর সকলের বিশ্বাপ হোক না হোক আমার তার কথায় সম্পূর্ণ বিশ্বাস 
আছে। স্বাধীনতার দেশে ঢাক ঢাক” বা লুকোচুরি নাই। যেযা করে 
তা অকারণ অকবুল করে না। বিরক্ত হইয়! প্রশ্নের প্রতিবাদ করে 
কিন্ত এখনও__মিথা উত্তর দের না। আনি বেমন সমাজে শিক্ষিত তাই 
আমার এই সন্দেহ হইয়াছিল। যাঁরা এইরূপ ভাবে অহরহ মিশিতেছে 
তাদের অন্য। আমাদের বাল্য শিক্ষার দৌষেই আমাদের অনেকটা! 
অমনি সন্দিপ্ধ ও মলিন মন। 

তার পর আপনিই জিজ্ঞাস! করিল প্ডার্তার, আপনি কি বলতে 
পারেন 17175 ০০951] বা পিশাত ভগ্মীর সঙ্গে বিবাহ হলে কি সে বিবাহে 
সস্তানদের উপর কোনও দোঁষ অর্শায়-_-কেহ কেহ বলে তা ভাল নয়।” 
আমি যে কি তার উত্তর দিব ভেবে ঠিক করতে পারলাম না। 
ছুধারেই কথ! আছে--বলিতে গেলে অনেক বুঝাইতে হয়] তাই আমার 
মতের শুধু সারাংশ টুকু ধলিলাম__প্ধার সহিত অন্তরের ভালবাস! হয়__ 
তাঁকে বিবাহ করিলে কোনও অনিষ্টুই হওয়া সম্ভবপর নহে। সেইরূপ 


চিলিিজিত রা ৮: এ কে চনত রদ রর সিরা রারি না াাতন নার বেরা রিনি... ৭ 


প্যারী নগর। ১২৭ 


অভিব্যক্তির শ্রেষ্ঠতম অবস্থ]-পব০এএ] 96160000” বা উপযুক্ত 
বাছিয়৷ লওয়ার'্ই চরম উৎকর্ষ» ঁ 

মনের মঞ্জকথ! শুনিলে যেমন সকল মানুষেরই মুখে একট! আঁননোর 
ভাব হয়-_-তাহারও মুখে সেইরূপ ভাব প্রকাশ পাইল। কিশোর বয়সের 
সঙ্গে সঙ্গে মনেও তরুণ ভাব আসিয়াজ্ছ সন্দেহ নাই, কিন্ত স্বাধীনতা ও 
শিক্ষার গুণে এখনও কোন নিয়ম অতিক্রম করে নাই। 

প্যা্ী নগরে এগুলি প্রসিদ্ধ স্থান দেখিবার আছে যে, এক প্রবন্ধে 
দে সকলের কথা বলা যায় না। তার প্রধান কারণ, সে সকলগুলি এত 
সন্দর ও এত, গ্রতিহানিক ঘট্রনাবলিতে পরিপূর্ণ। শেষোক্ত হিসাবে 
এমন প্রসিদ্ধ সর পৃথিবীর অন্ত কোনও স্থানে নাই। সমগ্র ইউরোপের 
কেন, আরও দূরস্থ পৃথিবীর অপর দেশেরও ইতিহাস এই ছোট নগরটির 
ভিতর কতক পরিমাণে সংরক্ষিত আছে। ফরাসীাতি বড়ই 
দৌন্দর্ঘ্যপ্রিয়। তাহাদের সকল বিষয়ই সৌন্দধ্য মাখান। মিষ্ট নরম 
ভাযাটি যেমন স্বন্দর, রান! বাড়াও তন্রপ। আর বেশ-বিস্তামের তো 
কথাই নাই। ফরাপীই সভ্য জগতের ফ্যাসানের নেত!। তাহারের 
গথ অনুদরণ কৃরিয়! অন্তান্য দেশের ফ্যাপান নিকিপিত হয়। বিলাত্ের 
পোষাকের দোকানে দোকানে লেখা আছে--“নৃতন প্যারিসের ফ্যাসানে 
নির্মিত।” লগুন সহরে অনেক ভাল ভাল হোটেল ফরাসী দ্বারাই 
পরিচালিত। আর অসংখ্য নাট্যশালাতেও ফরাসী নাচ গানই প্রচলিত্য। 

: তেমনি এই প্যারী সহরটির প্রধান প্রধান দেখিবার স্থানগুলিও অতি 

পরিপাটা ভাবে গঠিত । 

আমি প্রথমে এইখানে এই সকল স্থানের অল্প কথায় বর্ণন! করি। 
এই সকল স্থানের দে দেশের ইতিহাসের সহিত সম্বন্ধ পরে বলিব । 
ফরাঁদীদেশের ইতিহাস আলোচনার সঙ্গে সঙ্গেই সে কথ! বলা যাইবে। 


১২৮ বিলাত ভ্রমণ। 


এক একটি প্রকাণ্ড প্রকাণ্ড চারি পাঁচ তাল! বাড়ী। হাওয়া ও আঁনো 
খেলিবে বলিয়া অন্তর অন্তর করিয়া অংশগুলি গড়া। মুজ স্থানে ও 
জানালার আলসিতে সুন্দর সুন্দর ফুলের টব। তাতে|ঠিক এক সমান 
সব বাড়ীগুলি অতি. হুন্দর দেখাইতেছে। £সন্ভরাও সব এদিক 
ওদিক কণিয়! বেড়াইতেছিল। তারা দেখিতে বণিষ্ঠও নয়, গম্ভীর ঝা 
সাংসিকও নয়। অমন ঘিপ্লি সহরের মাঝে, চারিতাল। বাড়ীতে, খোন 
"পোষাকে থাকিলে কে না হূর্ববল হইরা পড়ে। 
তার অনতিদুয়েই [২০০1১110 পরিপাবলিক্‌” বা ফরাসী দেশের 
সাধারণ তদ্ত্ের ছবি। ফরাদীর! সাধারণ তত্র প্রাণের সছিত ভালবাসে। 
যখন নেপোলিরন সাধারণ তত্ব থুচাইয়া গিজেই সমর হইয়া দ্ৰদিয়াছিলেন, 
তখন এসব গৌরধের দিনেও 'অনেক লোকের তাহাতে দারুণ আপত্তি ছিল। 
আবার যখন (77:29০০ 7033121) ড/৪) জর্খাণীর সহিত যুদ্ধে ফরালী 
আতির গার হইল, তখন তাহাদের রাঞ্জাকে তাড়াইয়। আবার ফরাসীর়! 
সাধারণ তন্ত্র পুনরার স্থাপিত করিল। এইটি সেই গুভদিনের স্ৃতিত্তস্। 
.এই পীঠস্বানে উপাসনা হন্ন। একটি উচ্চ থামের উপর একটি রমণীমুক্ত 
স্থাপিত, তাহার হাতে “অপিভ” গাছের পাতা । এই পাতাঞুলি পুরাতন 
খসে বিজরী বীরের মাথার মুকুটের উপকরণ ছিল। অক্ষয় যশের মত 
এ পাতাগুলি শুকাইলেও তার সবুঙ্গ রং একেবারে যায় না। আর এক 
সথচনা, শান্তি স্থাপনের চিন্ন্বরপ। যথাগ্ন যুন্ধবিগ্রহের আগমন সে 
গোলমালে অমন সুন্দর, হুকোমল গাছ জন্মায় না। তাই তাদের'আবি9াষই 
শাস্তিহথচক হইয়াছে । আর যে বরেণ্য রমণীমূর্তির হাতে সেই পাতাগুলি 
দেওয়া হয়েছে, তাহারাই ত ধরাধামে শান্তির অধিষ্ঠাত্রী দেবতা । যেখানে 
নৌনদ্য্য লক্পলতা শাস্তি ও পবিত্রতার নাম গন্ধও আছে, সেইখানেই 
তীহাদের কথা সকল দেশের লোকেরই আগে মনে আসে। 
এখান হইতে কিভদর যা তার: টি যয 2 ৭৯ 


চ 


প্যারী নগর । ৯ 


বৃছৎ মুন্নার তোরণ গাথ। এইটি দিগিপ্রয়ী নেপোপিয়নের বিজন ঘোষণ! 
করিতেছে । "অতি চমৎকার কারুকাধ্য করা সেই বৃহৎ প্রস্তরের 
তোরণটি আও সেখানে সেইন্ধপ ভাবে দাড়াইয়া আছে । উহা! দেখিলে 
ছুইশত বাইশটি যুদ্ধের সব কাহিনীই মনে আমে । সে সব নামগুলি 
প্রস্তরের গায়ে গায়ে খোদা আছে। * 

তার খানিক দূরেই কাল স্তস্তের মত একটি স্তস্ত ওর্ধে মাথা তুলি 
বিস্তমান, এইটি নেপোপিক্নন যত যুদ্ধে অয় করিয়া কামীন সংগ্রহ করিয়া 
ছিলেন, মেইগুণি গালাইয্ক! তার ধাতু দিগ্জা গঠিত। আমাদের দেশে 
একটি রণদেব্ট যেমন গলায় মুণ্মাল! পরাতে ভীষণ দেখান নেপো- 
লিয়নেরও এ লকল স্থতিচিহও তেমনি ভীষণ হইয়াছে। 

আরও কিছুদূর যাইলে “নটার ভ্যাম ডি প্যারিস” নামক গির্জার চূড়া 
দেখা যায়। সেটি একটি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দর গির্জা । ফরাসী 
রাজ্যেয় প্রধান উপাধনার স্থান। দুইদিকে ছুটি মন্দিরের চূড়ার মাঝে মই 
সুন্দর বাড়ীটি দাঁড়াইয়া আছে। নক্া ও কারুকার্য ভিতর ও বাহির 
ভর1। নান! রঙের কাচের বড় বড় জানালাগুলি কতই বর্ণ দেখাঁইতেছে। 
তায় ভিতরক'র গঘু্জের ভিতর-_-স্তোব্রগানের মধুর স্বরগুলি ঘুরিয়া ঘুরিয়া 
বাস্ন বার গ্রতিধবনিত হয়। যেন সঙ্গীত শেষ হইলেও তার সিগ্ধ স্মৃতি 
ফুরাইয়াও ফুরায় না। ২ 

ইহার নিকটবর্তী একটি দোকানে সুন্দর সুন্দর মোম-নির্দিত ছাচ 
দেখিলাম ।' হৃদয় মস্তি জরাু প্রদ্ৃতি দোমে গড়া শারীরিক যন্ত্রগুণি 
আনাণায় সাজান রহিরাছে। তাঁর প্রতিটি খণ্ড খণ্ড করিয়! খোল! 
যায় ও কিরূপে লরাযুর মধ্যে সস্তান বর্ধিত হইতেছে ইত্যাদি ঘটনা তার 
ভিতর স্বচক্ষে দেখ। যায়। পাকস্থলীতে থাগ্ের বিভিন্ন পরিবর্তন অমনি 
ভাঁবে দেখান। এগুলি বড়ই বিস্ময়কর ও উপকারী শিক্ষা) সফল 


রতি রারিতিবারি রা ২ হারার: রনি 


১৩০ বিলাঁত ভ্রমণ! 


এখান হইতে কিছুদূরে গিয়া! প্যারী নগরের পুলিশের দ্মর্গ। সেখানে 
বত অপথাত মৃত্যুতে মৃত লোকদের মৃত দেহ খুলিয়া সানি/পারি পা্াইয়! 
রাখা হয্। পথের লোকের! দেখিয়া যাহাতে চিনির্চে। পারে সেই 
উদ্দেশ্তে। সেই মৃতদেহগুলি এমন পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ভাল খাটে 
সাজাইয়া! রাখে, যে, তাহাতে বীভৎ* ভাব অনেকটা কমিয়া যায়। একটি 
ছোট ছেলে তথায় শায়িত রহিয়াছে দেখিলাম__সে প্দীন্” নদীর জলে 
ডুবিয়া মারা যায়। তার হাতের নখে এখনও মাটা লাগিয়া রহিয়াছে। 
যখন প্রাণবায়ু নিশ্বাস প্রশ্বাসের রোধে বাহির হইতেছিল, তখন মাঁটী হাতে 
পাইয়া জীবন বাচাইবার চেষ্ট। করিয়াছে, উহা তারই দাগ ।, তার পাশেই 
একটি বৃদ্ধ_-তাঁর এক দিকে মুখ ও মাথা বিষমরূপে আহত হইয়াছে, 
কিসে ত! জানি না। মাথার ঘী অবধি বাহির হইয়! গিয়াছে । তাঁর 
পরে একটি অতি অল্পবয়স্ক শিশু ফুল,_ফুটয়াই মুদিত হইয়াছে। রাস্তার 
ধারে একটি ক্যাম্িসের বেগের মধো তাঁর দেহ পাওয়া যায়। নিশ্চয়ই 
কোনও অভাগিনীর কলঙ্ক ঢাকিবার জন্ত এই কাজ হইয়াছে। তা 
পাশেই একটি ক্ষীণনেহা! রমণীমুর্তি। কাহারও ইতিবৃত্ত কিছুই জান! নাই। 
সমস্ত অঙ্গের কোথাও একটু আঘাতের রেখাও দ্বেখিলাস্ত না। কাল 
চুলের খোপাটি অসংযত ভাবে থাকাতে ঘাড়টি বাঁকা । অবিক্ষারিতত 
স্থির চোখ ছুট মৃত অবস্থাতেও অতিশয় স্বচ্ছ। গুখের ভাব বিরক্তিমাথ! 
যেন কাঁর উপরে অভিমান করিয়! চলিয়া গিয়াছেন। এইথানে আমার 
অনেকক্ষণ দেরী হইলু। গাইড বার বার "এসো! এসো* বলিলেও 
আমার পা আর সরে না। 

এখান হইতে কিছুদুরে যাইলেই পপ্যানে ডি জাসটিস” অর্থাৎ দোষীর 
বিচারের স্থান দেখা যায়। এত বড় বাড়ী বটে কিন্তু দোষীর কি কোথাও 
সুবিচার হয়? 

এখান হইত কিচভক্ষণ যাঈালই পাবী নগাচলিক বিওাাতি সা 


রঙ 


প্যারী নগর। ৯৩৯ 


*রুভীটিডলী” ।-_-এটি বড় প্রশস্ত রাস্ত! ও যত ভাল ভাল দোকান 
হোটেল বাগান ও বাড়ী এই রাস্তার উপরই অধিষ্ঠিত। এইখানেই 
একটি হোটেয়ে আহার করিলাম । স্ুম্বাহ মাংস ডিম ও মাছের সঙ্গে 
ক্সামাদের মত শাক চড়চড়ি ও ডালও রাধে । উপরে ছবির দোকানে গিয়া 
অনেকগুলি ছবি ছাপ! পোঁষ্টকার্ড কিনিলাম। নে ছবিগুলি "লুভেয়ারের” 
ও খ্লকৃসেমবর্গের” মিউসিয়মের চিত্রশালার ছবি। সে গুলি বিলাতী 
ছবি-ছাঁপ| পোষ্টকার্ড হইতেও সুন্দর ও দামও বেশী। এত সুন্বর হইলেও 
লে ছবিগুবি এখানে ছাপাঁইতে পাঁরিলাঁম না_-লোকে অশ্লীল বলিবে। 

এই রাস্তার নিকটেই প্লুভেয়র”এর আর্টগ্যালারী ও “বুলিভার্ড” বা 
বিখ্যাত বাগান বা রীজ-প্রাসাদ ও গ্রেসিডেণ্টের প্যালেস আছে। ও. 
অনতিদুরে প্যানথিয়ন্‌ ও ফরাসীদেশের স্বাধীনতা পুনরুত্ধারকর্তরী (1০ 
70+ 815) কুমারী জনডার্কের প্রতিমূর্তি আছে। কিন্তু সে সব বিষয়ক 
মধুর কথ! সবিস্তারে পরে বলিব। 
*. শব্যানটা ইট একটি বাড়ী ও উদ্ভান উভয়ই বল! যাইতে পারে? 
ইহার সহিত সংস্থ্ট ফরাদীবিদ্রোহের অনেক ইতিহাস আছে। প্রথমে 
রাজ-ভবনের মত করিয়া! এটি গঠিত হয়, পরে চাঁরি পাশে উচু পীঁচীর 
উঠাইয়। এটি একটি কেল্লার মত হইয়া গেল। ভিতরে সুন্দর বাগানে 
*এলেম গাছের” তলার"ঘন ছায়ায়, তার পর অনেক দিন ধরিয়া রাজ্যের 
বিচার হইত। পরিশেষে এটি রাজবিদ্রোহীদের জেলখান| রূপে পরিণত 
হইত। পরে ফরাসীবিদ্রোহের সময় বিদ্রোহীরা এটিতেই প্রথম প্রবেশ 
করিয়া জেল হইতে কয়েদী খালাস করিয়া দিয়! এটি কতক ভাঙ্গিয়া দেয়। 
এই বাগানওয়ালা বাড়ীটির ভাগাচক্র এতবার পরিবর্তিত হইয়াছে। 
লগুন টাউগ্লারের (1.07007 7০০:) প্রসিদ্ধ জেলখানা “বোকাম্প 
উাউদ্ার (7390058100 1০%০£ ) এর অন্ধকারময় ছোট ঘরের সঙ্গে 


সি নর, 


১৩২ বিলাত শ্রমণ । 


প্যারী নগরের "প্যানথিয়নে* যত ষশম্বী ও বড়লোকের গোরস্বান 
সেটি অনেকট! লগ্ডনের “ওয়েট মিনির আবির” মত। কত শত ফরাসী 
দেশহিতৈষী ও কণ্বীরগণ একত্র এই স্থানে শুইয়া এখন নির্জনে অনস্ত- 
নিদ্রায় ঘুমাইতেছেন। সে স্থানটি দেখিলে আপন! আপনি ভক্তিভরে 
মাথা নিচু হইয়৷ পড়ে । মনে হস্ক যেন কোন তীর্থন্থানে আসিলাম। 

যেমন দেশটি সুন্দর ও জাতিগত মনের ভাব সরল স্বাধীন সৌনর্যা- 
জ্ঞানপ্রিক্ন ও আনন্দময়, তেমনি সে দেশের রানবাঁড়ীটিও অতি পরিপাটা 
করিয়া নির্মিত ও সঙ্জিত। সেটির চারিদিকে প্রকাণ্ড বাগানঘুক্ত 
কম্পাউও রেলিং দিয়া ঘের আছে। তার ভিতুর 'নানাবূপ 
ফুল ও ফলের গাছের কেওয়ারী করা অংশ আছে। তার মাহঝর পথগুলি 
রঙ্গিন্‌ চকৃচকে পাথর দিয়া বাধান। মাঝে মাঝে ঘদ। কাচের ছাদ উঠান 
এফ একটি ছাউনি আছে। ভার নীচে বেক্ধীপাড়।। এই স্থানে 
প্রণয়ীরা একত্র বসিয়া টুপি টুপি অনেকক্ষণ ধরিয়া কথা কন। আর 
সহরের ও বাহিরের যত সৌথীন লোঁক সকাল বন্ধ্যায় বেড়াইতে আদেন। 
নানা স্থানে নানান্প সঙ্গীত বাজে । তারই একটি অংশে মিশর দেশের 
কতকগুণি স্থন্দর সুন্দর প্রস্তর স্তম্ভ আছে, তার গায়ে হুইরোগ্লিকিক্‌ 
অক্ষয়ে লেখা বিগ্মান। চারিদিকে ফরামী দেশের বিখ্যাত লোকের 
ছবি। ও এক স্থানে একটি রমণী মূর্তি মাটিতে বিয়া মাথা ছে করিয়া 
কাদিতেছেন। আাধ্ানীর সহিত যুদ্ধে হারাতে ক্ষতিপুরণ স্বরূপ যে, 
“আলসাস্” ও পনোরেন্” নামক ছুটি দেশ জার্শাণীকে দিতে হয়, সেই 
অ্নচ্ছেদের ব্যথাতেই জননী ফরাসী ভূমি কাদচেন-ঠিক যেন সমান 
অবস্থাপন আমাদের বঙ্গভূমিরই মত। : 

সেস্থান হইতে লুভেবারের আর্টগ্যালারা বেড়াইতে গেলাম। সে 
স্কানে আগে যাই নাই। তার কারণ সেখানে কত কি অতি সুন্দর জুন্নর 


প্যান্নী নগর। ১৩৩ 


লাগিবে। দে অভি প্রকাও স্থান বৃহৎ কারুকার্য করা! প্রাচীর দিয়! 
ত্বার চারি পাঁশ ঘেরা । তার ভিতর বেড়াইবার বাগান। রাস্তা দিয়| 
কত ণোক ঝা যাত্রী গাড়ী উপর নীচে ঠাসা লোক বোঝাই লই 
চলিয়াছে। গ্রার্গনেও কত সুন্দর সুন্দর ছবি আছে, তার মধ্যে একটি 
সর্বপ্রধান_-“গামবাটার" ছবি। তার চারিপাশে কতকগুপি আফরিকার 
কষ্টবর্ণ। রমণী 'ও ছোট ছেলের নগ্ন মুর্তি রক্ষিত আছে। 

মাঝখানে সেই লুভেবারের আর্ট গ্যালারীর বড় বাড়ীটি বিগ্যমান। 
তিন তল। উচু ও অতিশয় কারুকাধ্য করা ঢালু ছাঁতওয়ালা গ্রকাও 
বাড়ী। দুর হইতে কতই সুন্দর দেখায়। 

এত বড়স্থানের' সম্যক বর্ণনা এম্বানে হওয়ার সন্তাঁবনা নাই-_কারণ 
সেই বৃহত্তম আর্ট গ্যালারী ও স্থপতিবিগ্তালয়ে কতই না জানি দেখিবার ও. 
বলিবার বিষয় আছে। এই দকল ছবির ও প্রস্তরমূর্তির বর্ণনা আমি, 
স্থানান্তরে করিব। এখন এখানে সংক্ষেপে ছ এক কথা ব্লি। 
*. সিহগ্ধার দিয়! গ্রবেশ করিয়াই নীচের তলায় সুন্দর নুনদর গ্রন্রুপ্তি 
ও অন্ঠান্ত উপকরণে গঠিত নান! বিষয়ের জিনিষ আছে। সে ছবিগুলিন্ 
অঙ্গসৌঠব এমন সুন্দর ধে, দেখিলে মনে হয়__ প্রকৃতির জীবন্ত পুতুল 
হইতেও অধিক সৌন্দর্য মাথ। কি গড়াকি আক| এ মব দেশে প্রায় 
সব রমণীমুস্িগুলি উলঙ্গ ইটালীর আর্টের এই দ্তর। সব নরদেহগুলি 
মাংদবহুল ও বীরের মত বলবান্‌। সবাই এক একটি আয়ামসাধা কাঁধ্যে 
রত। কেইবা বর্ধা ছুড়িতেছেন কেহব। মুগ্ধ হইয়! একটি রমণীকে উঠাইয়া 
লইয়। পলাইতেছেন ইত্যাদি হরেকরকন ভাবশুদ্ধ ছবি। বীর দেহের পাশে 
ক্ষীণ স্গঠন রমণীমূর্তি কি পরিশ্মুট হয়। অঙ্গতঙ্গিগুলি কি জীবন্ত 
ভাবে সরিবি্ট হইয়াছে । এমন কখনও কোথাও দ্রেখি নাই__ইহজন্মে 


গে সব দৃষ্ঠও ভুলিব না। রা 
১৯১ ১ ১০৭৯৮ “লহ একখানি গাউড বই বার আনা মূল্যে 


5৩৪ বিলাত ভ্রমণ । 


কিনিয়া উপরে গেলাম। সেখানে গিয়! দেখি, দেখিবার অসংখ্য অনস্ত 
জিনিষ আছে। ভিন্ন ভিন্ন সময়ের, ভিন্ন ভিন্ন দেশের, নানা চিন্রকরের 
দ্বারা অস্কিত-_-অনেক রকমের চিত্রগুলি সব_-"আকাশ আল্লার” নীচের 
সুবাবস্থাক্ম টাঙ্গান আছে। তার প্রত্যেকটির সৌন্দধ্যে এত বিষয় 
দেখিবার আছে যে, নির্ণিমেষ হইয়। দেখিতে হয়। তাঁর মধ্যে একটি ছবি 
আমি অন্ত কোথাও দেখি নাই, কেবল সেখানেই দেখিলাম । সেটীতে 
উয়রাজপুত্র "প্যারিস”, গ্রীকরাজপত্রী “হেলেন্'কে এক নির্জনকক্ষে বীণা 
বাজাইয়। গুনাইতেছেন। বীণার মধুর বঙ্কারে একান্ত মুন্ধ হইয়া! হেলেন 
যখন প্যারিসের নিকটে আপিয়া ত্তাহার হাত ধরিয়াছেন-সেই অবস্থা 
চিত্রিত। এখানে আর কত বলিব, আপিবার সময় সঙ্গে করিয়া একখানি 
পুস্তক আনিয়াছি, সেখানিতে আরও চিন্তরাগারের ১৬০ থানি ছবির 
নকল আছে। নির্জানে থাকিলে এক একবার সেই ছবিগুলি দেখি। 
আর ৬ হাজার মাইল দূরের সেই স্থন্দর চিত্রশালাটির চিন্তায় 
মন কোন এক অজান! রাজ্যে ভাসিয়! যায়। 


প্যারিস নগর । 


এ প্রবন্ধে ফরাপীদেশের ইপানীকার ইতিহান বলিব। যেমন রামায়ণ 
মহাভারতের মধুর কথা শ্রোতব্য বিষয়, এ দেশের ইতিহাসও সেইন্ঈপ। 
বলিতে কি পৃধিবীর আধুনিক কোনও স্থানের ইতিহান এমন মধুর ও 
উপনেশপূর্ণ নহে। জাতীয় ইতিহাস বর্তমান যুগের প্রারস্ত হইতেই 
ঘটনাপুর্ণ। তাহারাও আধ্য জাতির একশ্রেণীর লোক “গেলিক” জাতীয়। 
ইহার বহুপুর্ধে পুরাতন মাতৃভূমি এসিয়াখণ্ড হইতেই উত্তরপশ্চিম 
অভিমুখে যাইয়। এই দেশে অবস্থিতি করেন। রোমরাজ্যের বিধ্বংদ 
ইহাদের পূর্বপুরুষদের '্থাতেই সংঘটিত হয়। জুলিয়স্‌ সীজার গল জয় 
করিবার পর প্রায় চারিশত বৎনর এই দেশ রোমানদের পদতলে 
ছিল। পরে ইহারাই মহা প্রতাপান্ধিত হইয়। রোমরাজ্য ধ্বংদ করেম। 
কালের বি বিচিত্র গতি। ব্রিটনে দ্রইদ, রাণী বডেসিয়ার (73০219০68) 
উপর রোমান দৈন্াধ্যক্ষদের অমানুষিক অত্যাচার দেখিয়া শাঁপ 
দিয়াছিলেন। 

প্80]6 079 0901 05৪61701809” 

*ওই গুন, তাদের শত্রু “গলগদেশের লোকেরা তাদেরই রাজ্যে 
€জেত। হইয়া) প্রবেশ করিতেছে ।” কালে কি ঠিক তাহাই ঘটিল! 

আবার যখন চতুর্দশ শতাব্দীতে মুসলমানের! ধর্মোন্মত্ত হইয়া হৈ হৈ 
শবে আদিয় উত্তর আফ্রিকা এমন কি দক্ষিণ-পুর্ব্ব ইউরোপও জয় করিয়! 
লইলেন। যখন খুষ্টধর্মাবলম্বীের গীঠস্থান জেরুন্ুলেম নগর তাহাদের 
করতলগত হইল। তখন পুণ্য্ুমিকে বিধন্ধীদের হাত হইতে পরিত্রাণ 
করিবার জন্ত ইউরোপে যে বিষম ধর্বুদ্ধ পক্রসেদ” হয়, সেই আর্দোঁ-: 
বনের গোড়ায় ছিলেন--সন্ন্যাসী প্পিটার” ৮66৪: €0৩ 1767016 তিনিও 
এট জানের লাক । তিনি ভাতি খর্বারতি চর্বল পরুষ চিলি । যখন 


১৩১ বিলাত ভ্রমণ । 


ইউরোপের র্লাজ্যে রাজ্যে ওজন্ষিনী ভাষায় ধর্যুক্ধ প্রচার করিয়া 
বেড়াইলেন, রাজ! হইতে গরীব প্রজা অবধি সকলেই উন্মত্ত হইয়! সর্বাস্থ 
জলাঞুলি দিয়! সেই যুদ্ধে ছুটল। সে এমন ভয়ানক যুদ্ধ, তাতে এত 
অধিক দৈন্ত সমাবেশ হইয়াছিল যে, পারস্তরাজ ডেরায়মের শ্রীল আক্রমণের 
পর হইতে আর কখনও তেমন হয় মাই। 
এই দেশ হইতেই নরম্যাণ্ডির ডিউক উইলিয়ম ইংলও জয় করিয়া 
খুষ্টের একাদশ শতাব্দীতে সেখানে রাজবংশ প্রতিষ্ঠা করেন। তীয় 
বংশধরেরা এখন ইংলগ্ডের রাজ।। মে ডিউক নিজে একজন জেলেনীর 
ছেলে, তাই বোধ হয় অমন বলবান্‌ ও প্রতাপশালী ছিলেন। আর ইংলও 
জয় করার পর কত বৎসর ধরিয়া তাহারা বিজিত ইংরাজছেের সহিত এমন 
ছুর্ধ্যবহার করিতেন যে, সে কথা মুখে আনা যায় না। এই সময়কার 
ইতিহাসে লেখা আছে,যে_ নর্মান ব্যারনরা নিম করিয়াছিলেন তাহাদের 
এলাকার কোনও ইংরাজকে বিবাহ করিয়াই প্রথম তিন দিন তার 
নবপরিধীতা বধূকে নশ্মানদের ঘরে রাখিতে হুইবে। তাঁর উদ্দে 
যে সকল ঘরেই যেন নর্ঘ্মান্‌ উরসজাত অস্তত এক একটি ছেলে জন্মায়। 
পরে ত্রয়োদশ শতাব্দীতে ইংরেজদের জঙ্গে ইহাদের ঘোর যুদ্ধ আর্ত 
হয়। এই যুদ্ধ একশত বংসর ধরিয়া চলে বলিয়! ইহাকেছি 04160 
, 2৪8179 চ/৪7 বা! শতবর্ষবাপী ফুদ্ধ বলে। যুদ্ধে জয় পরাজয় তে আছেই। 
* বে “ক্রেীর* যুদ্ধে ও "এজিনকোটের*্যুদ্ধে বারবার হারিয়! ফরাসী দেশের 
এমন অবস্থা হইল যে, আর রাদ্য থাকে না। তখন দেশের প্রায়. 
অধিকাংশই ইংরাজের হস্তগত। বিপদ্‌ তো একা আসে নাঁ। ঠিক এই 
বিপদের সময়েই ফরাসী দেশের বৃদ্ধ রাজ! মার! গেলেন। তার পুত্র 
*ডফিনের” তখন অল্প বয়দ। গোলমালের আর সীমা রহিল না। সঙ্গে 
সঙ্গে বিপুল ঘুস খাইয়! বিস্তর ঘরাও শক্রও দাড়াইতে লাগিল। ক্লাজ্য 
আর টিকে না__-এমন সময়ে এক অসম্ভব ঘটনা ঘটল) 


প্যারিস নগর । ১৩৭ 


পলোরেনের” একটি ছোট পল্লিগ্রামের এক কৃষক বালিকা প্রত্যহ 
মেষ চরাইতে বান, আর নেই জনহীন প্রান্তরে বসিয়া আকাশের দিকে 
চাহিয়া কি চভাবেন। বছুদিনকার একটি প্রবাদ ছিল যে--"এক কুমারী 
হইতেই ফরাসী দেশ উদ্ধার হইবে।” লোকের মুখে তিনি নিজ দেশের 
ছুর্দশার কথ! শুনিতেন ও অহোঙ্নাত্র সেই সকল কথাই ভাবিতেন। 
ক্রমে তাহার মনে হইতে পাগিল, অন্তরীক্ষে যেন এক জ্যোতিশ্বয় মুস্তি 
আসিয়া তাহাকে ঘুদ্ধার্থ আদেশ করিতেছে । সেই জাগ্রৎ স্বপ্র সেই 
গম্ভীর প্রত্যাদদেশ দিন রাত তাঁর কানে ধ্বনিত হইতে লাগিল। হৃদয়ের 
আবেগ আর এনরু্ধ রাখিতে না পারিয়৷ তিনি পিতাকে বলিলেন, পাড়াপর্শী 
লোকদের বশিলেন, দবাই তাহার কথা উপহাস করিয়া উড়াইয়৷ দিল। 
মেয়ের নাম "জিনি”। তার অষ্টাদশ বৎসর বয়ঘ। কুষারীর মনে 
কখনও কোনও পাপ চিন্ত উদর হয় নাই। কি এক দিব্য শক্তি তার মনে 
আপিয়। তাহাকে ছুদর্য করিয়! তুলিল। তাহাতে তাহার পিত। 
বাধ্য হইয়। তাহাকে রাজ সকাশে লইঞ্ যাইতে প্রস্তুত হইলেন । 
সমস্ত পর্নিটি খুঁছিয়া একটি পুরাতন বম্ম মিলিল। পিরক্ত্রাণ আর 
এক জনের (কট পাওয়া! গেল। অসি ও বর্ আর একজনের । এইরূপ 
ভাবে সজ্জিত হইয়া বালিকা রাজদর্শনে চলিলেন। রাজার সহিত 
সাক্ষাতের পথে রাজ-বর্মচারীরা কত বাধা দিল। পথে কত লোক 
হাসিল, কত লোক বিদ্রপ করিল। কিন্তু কৃষকবালার বশ্মপরা সেই 
অমানুষিক" মুত্তি দেখিয়া! কাহারও সে ভাব হুনেকক্ষণ থাকে নাই। 
, এক বৈদ্যুতিক শক্তির ভীষণ ভাব সকলের মন্কেই শ্তস্তিত করিয়! 
রাখিল। 
রাজ সভায় প্রবিষ্ট হইয়াই বালিকা আপনিই রাজনকাশে গিয়া রাজাকে 
যথাযথ অভিবাদন করিলেন। কেহই দ্রেখাইয়! দেয় নাই, কেহ শিখায় 


১৩৮ বিলাত ভ্রমণ। 


অভ্যর্থনা করিলেন। মকলের মনেই এক অপুর্ব আশার সঞ্চার হইল। 
টসন্তদলের অধিপতি হইয়া বালিকা অবরুদ্ধ “অরলিয়নস্‌” নগরে যুদ্ধযাত্র! 
করিলেন। তাহার উৎসাহ ও উত্তেজনায় যাবতীয় সৈনিকদের মন আঁশ! 
উৎসাহে ও আনন্দে ভরিঙ্কা! গেল। 
নূতন উল্লামের নে দুর্দর্য বেগের কাছে দীড়ায় কে। পলে পলে 
ইংরাজসেনা বিধ্বস্ত ও স্থানভ্রষ্ট হইতে লাগিল। অবশেষে অবরোধ 
তুলিতে হইল। তখন বিপুল জয়োললাসে করাপী সেন! সেই নগরে প্রবেশ 
. ক্রিয়া অচিরে রাজকুমারকে প্দীনাস্” নগরে রাজ্যাভিষিদ্ত করিল। 
এয পর হইতে শর্ধব্রই সৌভাগ্য। ফরাসী সেনা যেখানে যায সেইখানেই 
বিজয়ী। শেবে এমন অবস্থা হইল যে, ইংরাজের “ক্যালে বন্দর ছাড়া 
ফরাসীদেশের ভূমিখণ্ডে আর কোনও স্থান রহিল না। 
কিন্ত এরূপ শক্তি বেন দিন স্থারী হয় না। এরূপ আশার অতীত 
সৌভাগাও দীর্ঘকাল রঙে না| নিহতের মত সকল ঘটনা ঘটিয়া আবার 
বিছবান্ডের মতই নিভিয়া গেল । 
শেষ যুদ্ধেতে নীরবাঁণা নিজ দেশের লোকের বড়যন্ত্রতেই ইংরাজের 
হাঁতে ধরা পড়িলেন। যার জন্ত তাহাদের এত অনিষ্ট, €ম লোকের 
প্রতি লোকে যে কিন্প ব্যবহার করিবে, তা আর বলিবার আবশ্তক 
নাই । অনশেষে এই অপবাদ দেওয়া হইল বে তিনি ডাইনি”। সে কথ! 
তখন জোৌকে বড়ই বিশ্বাপ করিত। ও সেরূপ গুরুতর সন্দেহের এক 
বিধান ভাবস্ত অবস্থায় আগুনে পুড়াউ়া মারা। সেইরূপ ব্যবস্থাই 
হইতে লাগিল। গ্রস্ত মাঠে লোহার শিকল বাধা একটি লোহার খুঁটি 
পুতিয়! তার নীচে চারিদিকে তৈশ্ান্ত কাঠ সাঙ্গান হইল | এমন সংকর্থ্ের 
সমাধা দেখিতে চারিদিকে লোকে আর ধরে হা। ভীষণ মুখসপরা 
হআ্মারকদয়ের করকবলে নীত হইয়া বন্দিনী তথায় পৌছিলেন। 


এই স্থানের কবিগুরু সেব্সপিয়রের বর্ণনাটি বলিবার কথা । সে অমৃত 





ফরাসী দেশের উদ্ধারিক! “জন্‌ অফ আকের” বর্মপর। মুষ্ঠি। 
প্যারী নগরের রাস্তায় স্থাপিত। 


৭১ 
টি 


প্যারিস নগর । ১৩৯, 


লেখনীর বর্ণনাটি যেন সুন্দর, ছুরপনে প্রতিবাসী বিদেষ বিষ হিসাবে 
এক জনার মর্যাদা লাঘব করার হিসাবে সেটি তেমনি কুৎসিত। এমন 
নিরপেক্ষ জাতের কবিও সেকালে প্রতিবেশীর উপর বিদ্বেষ শূন্য হইতে 
পারিলেন না অন্তরের ক্রোধ ও ঘ্বণ! ব্যক্ত করিয়া নিজেরই 
গৌরবহানি করিলেন সে স্থানের বর্ণনার ভাবার্থের কথা, প্রথমে আমি 
নিজের ভাষাতেই বলি। পরে তাহারই লিখিত ছত্রগুলি যথাযথ উদ্ধৃত 

করিয়া শুনাইৰ। 

মেক্ষণীরের বর্ণনা অনুসারে তথায় সেই সকল ভীবণ ব্যবস্থ্য দেখিয়া 
মৃত্যুর ভয়ে একান্ত ভীতা হইয়। সেই বাপিক1 কত ক্রন্দন, কত কাকুতি- 
মিনতি, কত ওজর আপত্তি করিতে লাগিলেন। তীর যুদ্ধক্ষেত্ের 
সে সাহস যেন কোথাম্ম গেল, এখন তিনি নীচশ্রেণীর সামান্ত দোবীর 
.মৃতই ছুর্বল হইয়া পড়িলেন। কত প্রকারে সে ভীষণ মৃত্যুর হাঁত হইতে 
তরীণ পাইবার চেষ্টা করিলেন বলিলেন,_-“মমি স্ত্রীলোক আমাকে 
মারিও নী, আমার উপর দয়! করিয়া আমাকে ছাড়িয়া দাও। “আমার 
পিতা! মাতার কথা ভাবিয়া আমাকে ছাড়িয়া দাও।” পরে যখন তাতেও 
দেখিলেন নিক্কৃতি হলো ন1, তখন মিথ্যা/ কথা ও অশ্লীল ওজর আপত্তি 
তুলিয়! শেষ চেষ্টা করিতে লাগিলেন, তা এই__প্আমি গর্ভবতী, আমার 
শরীরে জীবস্ত সন্তান আছে, আমাকে মারিও না” 

এতেও যখন শার্দিলদবের মন গলিল না, তখন «নামি আমার ঈশ্বরের 
কাছে আমাকে অর্পণ করিলাম” বলিয়া ক্রুশ খালি বুকে ধরিয়া গ্রস্তত 
হইয়া দাঁড়াইলেন। সেই সময়ে অগ্নি প্রজ্ছলিত হুইল। আকাশের 
দিকে স্থির নেত্রে চাহিয়। দেববালা! মর্ত্য হূমি ছাড়িয়া গেলেন। 

কবিবরের এই স্থানের বর্ণনাটি ভাল হয় নাই। ঘটনা সত্য হইলেও 
কবিতার খাতিরে এমন পবিত্র মধুর আত্মাকে মধুময় করিয়াই শেষ করা 
উচিত ছিল? নিঃদন্দেহ মানবজাতির ম্বতাব-দিদ্ধ প্রতিবাসিদবেষ 


১৪০ বিলাত ভ্রমণ । 


তাহাকে বিচলিত করিয়া ফেপিয়্াছিল। সেই কারণে আমি জমর 
কবিবিরের জন্ত বড়ই দুঃখিত । 

অন্যত্র অন্যরূপ বর্ণনাও শুন! যায়। তিনি অবিচলিত হইমা 
নির্ধিকারভাবে আপনাকে আত্ম-সমর্পণ করির। দেবলোকে চলিয়। গেলেন । 
সকল দর্শকই দেখিয়া স্তম্তিত হইল। " 

আর একটি মত আছে, তার অনুসারে তিনি নিরাপদে কারাশৃঙ্খল 
হইতে পলাইফ্াছিদেন। আমার গ্রথম উক্তিটি ব্যতীত আর সকল গুলিই 
ভাল লাগে । 

বলা বোধ হয় অনাবগ্তক যে ফরাসী দেশে তাহার আদরের সীণা 
নাই। তাহাকে তার। বেবী ব্লিয়া পু করে । সকল চিত্রঃলয়ে তাঁহার 
নানা ভাবের চিত্র আছে। অনেক বিখ্যাত চিত্রকরই তাহার কলিত 
দেবীমুগ্তি সুন্দর করিয়া আকিয়াছে। 

একস্থানে তাহার রুষক বালিকা অবস্থার ছবি। “লোধেনের”, 
প্রান্তরে দীনবেশে সরল পবিত্র মুখগ্রী লইয়া মেধ চর়াইতেছেন। দৃষ্টি 
আকাশের দিকে, যেন ওুন্মর হইয়] কি এক পবিত্র চিন্তায় মগ্ন । 

আর একটি স্থানে তাহার বন্ধ পরা ছবি। কোমল অঙ্গে্বম্ম পরাতে 
কি এক মধুর দিব্ভাৰ আগিয়াছে। প্যারিস নগরের রাস্তায় তার যে 
মুর্তি গ্রতিিত আছে মে এই বর্ম পর! মুন্তি। আমি অনেকক্ষণ ধরিয়া 
দূরে দীড়াইয়। সেই মুর্তি মুগ্ধ হইয্। দেখিয়াছি। ওরূপ অতি পবিত্র 
জিনিষ দেখিলে মনে যেমন এক অপূর্ব মধুর ভাব হয়, সেইরূপ ভাব 
স্পষ্ট উপলব্ধি করিয়াছি ও 'আদিবার সময় সর্দে করিয়া সেই মুর্তিরই 
একটি ছোট “ফটো” লইয়া আসিয়াছি_-তা মাঝে মাঝে অবসর মত 
দেখি। 


7 ফরাঁদী দেশের আধুনিক ইতিহাঁস। 


ফরাদাদেশের মধ্যযুগের ইতিহাস সংক্ষেপে কতক কতক ব্লিয়াছি। 
সে অন্ধকারদয় ভীষণ বুগের ছাবসানে ঘন আধুনিক নুন যুগের 
আবির্ভাব হইল, তগনকাঁর ইতিহাস আরও মধুর, আরও শিক্ষাপূর্ণ। 
সেই মধ্যধুগের অবস্থা ও তার অবসানের কারণ মকল দেশের লোকেরই 
জানা উচিত। কারণ, সেই দিন হইতেই তষসাচ্ছনন পৃথিবীর ছর্দিন 
অবসান হইয়। নুন উন্নতি, নূতন উদ্যন ফুটিয়াছে। 

নূতন ধর্মরবর্তক বা ধর্মসংস্কারক মহোদবরগণ পরদুঃধে কাতর হইয় 
সেই কষ্ট নিবারণের জন্যই নুতন ্যবস্থাস্থাপন করেন। তাহাদের 
পরবর্থী লোকের! সেইগুধিকে নিজের স্বার্থে লাগাইয়া সেইগুলিকেই 
অত্যাচারের যন্ত্ব্ধপে ব্যবহার করিয়! থাকে। পৃথিবীর সকল ধর্দের 
বিরুতিই এইরূপ ভাবে হইয়াছে। উদারনীতিগুলি সংকীর্ণ হইয়া 
পুরোহিত ও যাকের স্বার্থনিদ্ধি করে। খুষ্টের অমন গ্রীতিপূর্ণ 
উদ্ধার ধর্ম গ্রাচারের পর গুষ্টধর্্মও এইরূপ হইয়া পড়িতেছিল | আমাদের 
দেশেও এইরূপ হইয়াছে । ও সকল দেশেই ঘটে। পাদরীদের তখন 
বড়ই বৃদ্ধ, বড়ই অত্যাচার ছিল। বাইবেল দিরুদ্ধ কোন কথাই সত্য 
হইতে পারে না, এই তখনকার ধারণা ছিল। তাহার! নিজের! ছাড়! 
বাইবেলও আর কেহই পড়িতে পাইত না। দর্শন ও বিজ্ঞানের সত্য দুখ 
ফুটিয়া বলিলে দে লোকের উপর তাহাদের অত্যাচারের আর নীমা থাকিত 
না। পূর্ত প্রবন্ধে কথিত ফখাপীদেশের স্বাধীনতাউদ্ধারকত্রী “জন 
ভার্ক”কে ডাইনি বলিয়া! পুড়াইক! মারিবার ব্যবস্থাও সেখানে তীহারাই 
দিযাছিলেন। জ্যোতিষী “গ্োললিও”কে কারারু্ধ করিবার ব্যবস্থাও 
৬২ ৯২৭১১ ২টল। একস ভতাচারর দিনে চিশ্তার স্বাধীনতা 


১৪২ বিলাত ভ্রমণ | 


কেমন করিয়া আলিবে ও জ্ঞানশাস্ত্রেরই বা কিরূপে উন্নতি হইবে । তাই 
পপ্রতাপশালী ধনীলোকের ও ধর্মযাজকদের অত্যাচারে সাধারণ লোকে 
তখন বড়ই নিগীড়িত হইত । , 

এই অবস্থায় এমন একটি ঘটন| ঘটল যে, এ ছুর্দিনের অবসান 
আপনিই আসিয়া পড়িল। রোমের "পুর্রাজ্য মুদলমানদের হস্তগত 
হওয়ায় অনেক গ্রীকদেশীয় পণ্ডিত সে স্থান ছাড়িয়া ইউরোপের নান দেশে 


আপগিয়া আশ্রর লইলেন। এই প্রকারে ভীহারা থে প্রাচীন গ্রীনদেশের 7 


অমূল্য দর্শন বিজ্ঞান ও নানারূপ কলাবিগ্কার জ্ঞানরত্র সঙ্গে করিয়া 
বিভিন্ন দেশে ছড়াইয়াছিলেন, দেই হইতেই স্বাধীন চিন্তা, ও উদ্নতির 
বীজ উত্ত হইণ। তখন দেশে স্বাধীন চিন্তার ধবছ্গ উড়াই়া সংস্কারক 
কর্মবীরেরা দেশখিদেশে ভূবী ভুরী জন্মাইতে লাগিলেন । প্রাচীন দেশের লুপ্ত- 
প্রার জ্ঞানের পুনঃ বিকাশের এমনই সঞ্জীবনী শক্তি। সকল লোকের মনে 
সকল বিষয়েই স্বাধীন ভাব আসিল। এই সময়েই খলুখার” "হিউম” 
পবেকন” প্রভৃতি মহাপুরুষদের আবির্ভাব। আঁর এই সময়েই প্রুসো* 
“ভলটেয়ার” প্রভৃতি স্বাধীন চিন্তার পৃষ্ঠপোষক ফরাসী গ্রন্থকারদের ও 
অবতরণ। তাঁহাদেরই ভার লইয়া ফরাসী জাতি ম্বাধীনতার, লীলাভূমি 
ফরানীদেশে বিদ্রোহ আরস্ত করেন (70205 1২০5918607 )। তাহাদের 
উদ্দেগ্ত, ধর্সংস্কার, সমাজসংস্কার, ও রাজ্যস-স্কার।* তাহাদের বুলি ছিল 
“11001 01901720891” অর্থাৎ “সকল মানুষই স্বাধীন ও 
ভরাতৃস্থানীয় ও সমান। এইরূপ শুত উদ্দেগ্ত লইয় আরস্ত করিয়া কিন্ত 
পরে যেমন সব দেশেই হইস্ থাকে, তাহারা অনেকগুলি অহিতকর কার্য্যও 
করিয়াছিলেন, কিন্তু তবুও স্বীকার করিতে হইবে ফরা'সীদেশ স্বাধীনতার 
গুধান লীলাভূমি 

এই যুগেই *নেপোলিয়নের” আবির্ভাব «ছয় । তিনি ফরাঁদীদেশের 


নিন, হররলরা রা ২ ০ নর .পজিনা রা. আবাদি রাবার রসের হারা প্র বারন রর বররন 


ফরানী দেশের আধুনিক ইতিছাস। ১৪৩ 


আর এই হীন অবস্থা হইতেই ক্রমে ক্রমে উন্নত হইয়া! ফরাসীদেশের সম্াট 
ও ভুবনবিজর়ী নেপৌঁলিয়ান হইয়াছিলেন। আধুনিক দিনে প্যারী নগরের 
মাবতীয় স্মতিচিহ্ন এই যুগের ও ইহারই কীন্তি লইয়। হইয়াছে। তার ছুটি 
ছবি পুর্বে দিয়াছি। একটি ফরাসী বিদ্রোহের বিখ্যাত পবেষ্টাইলএর 
কারাগৃহ” অপরটি দিশ্বিজয়ী নেপোপিয়নের কীর্তিস্তস্ত। 
তখন ফরাপীদেশের ধনীপোকেরা বড়ই বিলাণী ছিলেন, গ্রজাবর্দ ও 
সাধারণ লোকের উপর বড়ই অত্যাচীর করিতেন। বাজসংসাঁরের 
অবস্থাও তদ্রূপ ছিল। তাহারা বহু ব্যয়সাধ্য আমোদ আহ্লাদেই সমস্ধ 
কাটাইতেন। রাজ্যশাসনে কিছুই মনোযোগ ছিল ন!। বিদ্রোহীরা 
সমবেত হয় প্রথমেই ধনাগার লুঠিলেন, ও “বেষ্টাইণ” জেলের দ্বার 
উদ্ঘাটন করিয়! সব বন্দী খালাস করিয়। দ্িলেন। তাঁরাও বিদ্রোহীদিগের 
সঙ্গে যোগ দিল, ও পরে রাজপ্রাসাদ অবরোধ করিয়। রাজ। ও রাণী 
এবং রাজপরিবারস্থ ও উচ্চ পদবীর অনেক লোককে বন্দী করিল। 
* তখন হত্যাকাণ্ডের আর অন্পধি ছিল না । অতি ক্ষিগ্রতার সহিত হত্যা 
করিবার অভিগ্রায়ে একজন ডাক্তার একটি যন্ত্র আবিষ্কার করিলেন-_ 
তার নাম্‌ *গুইলটিন্ত। নিমেষে ও অতি ক্ষিপগ্রতার সহিত রাশি রাঁশি 
নরমুণ্ড সেই যন্ত্রের সাহায্যে দেহ হইতে বিচ্ছিন্ন কর! বায়। আম লগডন 
সহরে (115090 [20589 ) “মাণ্ডাম টুরুনো” নামক এক বৃদ্ধা রমণীর 
যে বিখ্যাত দর্শনী আছে তার (0/2970900 ০6 17০:০;) ব্ভীষণ 
জিনিসের দর্শনীয়” স্থানে এইরূপ একটি যন্ত্র দেখিরাছি। একটি বৃহৎ ধারাল 
কুঠার কলে আপনিই উঠে নামে, ও তার তলায় নরদুণ্ড রাখিলে অনাদ্বাসে 
নিমেষে তাহা! বিচ্ছিন্ন করিয়া দেয়। এই কুঠারের সাহায্যেই প্রাণী 
এনটনেট” নিহত হন। যখন তার স্বামীকে ও তাহাকে ধৃত করিয়া 
বিদ্রোহীরা কারারুদ্ধ করিয়া রাখিয়াছিল তখন: এক রাত্রের ব্ষম 
দুশ্চিন্তার ফলে সেই ভুবনবিদিতা৷ সুন্দরী রমণীর সব চুল -পাকিস্জ 


১৪৪ বিলাত ভ্রমণ। 


গিয়াছিল। মনের সহিত শরীরের এমনিই ঘনিষ্ঠ মন্ন্ধ। আমার 
কাছেও একখানি ম্যাজিক লনের কাচ আছে, তাতে তাঁহার শেষ অবস্থা 
চিত্রিত। কয়েদীর পোষাক পরাইয়া পিছন দিকে হাত ছটি বাঁধিয়া 
যখন তীহাকে কুঠারের নিকট বিদ্রোহীর! নিয়ে এসেচে সেই অবস্থার ছবি। 

এই সময়ে নেপোলিয়ন বিদ্রোহীদের. তরফ হইতে সহরের শাস্তিরক্ষক- 
পদে নিযুক্ত হন। সকল রাজকর্ণচারীদের তখন নিরস্ত্র করা হইতেছে। 
এইরূপ সুত্রেই নেপোণিক্গনের ভাবী পডজী পজোসেফিনের” সহিত তাহার 
প্রথম পরিচয় হয় । 

“জোসেফিন” তখন বিধবা | তার স্বামী রাঁজ-সরকারে কাজ করিয়া 
একখানি অতি সুন্দর অসি উপহার পাইয়াছিলেন। একল তন্ত্র কাড়িয়া 
লইবার সঙ্গে সেটিও লওয়া হয়, তাই ফিরাইয়! লইতে জোনেফিন তার পুত্র 
“ইউজিনকেশ নেপোপিয়নের নিকট পাঠান। বালক আপিয়া কাদ কা 
স্বরে নেপোপিয়নের কাছে সেইটি প্রার্থনা করিলে, নেপোপিয়ন একাস্ত 
ন্নেহপরবশ হই সেটি তাহাকে ফিরাইয়া এিলেন। চতুরা জোসেফিন" 
এই অবসর লইয়া মেপোলিয়নকে ধন্যবাদ দ্রিতে নিজেই আদিলেন। 
সেই থে চারিচস্ষু এক হুইল সেই হতেই নেপোলিয়ন তাহার রূপে গুণে 
মুগ্ধ হইলেন ও পরে তাহাকেই বিবাহ করিয়া একান্ত প্রণয়ে অনেক দিন 
একত্রে অতি স্গথে ছিলেন। পরে নেপোলিয়নের পণবৃদ্ধির সঙ্গে তাহার 
ভিন্ন মতি গতি হইতে লাগিল। ভার পত্রী তাহা হইতে ১৫ বছরের বড় 
ছিলেন। সেই কারণেই হোক বা যে কোনও কারণেই হোক-_তাহাদের 
কোনও সস্তানই হইল না।” তবে এ বিপুল ফরাপী রাজ্যের ভার নিজের 
অবর্তমানে কে বছিবে এই ভাবিয়। নেপোলিয়ন নুতন দারপরিগ্রহ 
করিতে মনস্থ করিলেন। 

তা ছাড়া আরও একটু কথা ছিল। নেপোলিয়ন সামান্ত বিদ্দিত 
দেশের লোক ভিলেন বলিয়া_ফরাসী /দাশব সাতটি ১৮৯কলএ ৯৮ 





ফরাসী দেশের আধুনিক+ইতিহাঁস। ১৪ 


রাজকীয় ও সদ্বংশের লোকের সহি তাহার সম্বন্ধ না থাকাতে বড় 
খাতিরও গাইতেন না। তাই ইদানীং তার অভিলাষ হইতে লাগিল_- 
বিবাহস্ত্রে বড় ঘুরের সহিত সম্বন্ধ পাঁতান। এই উদ্দেস্তটে নিজের সব ভাই- 
দ্বেরও বড় ঘরে বিবাহ দিয়াছিলেন ও নিজেও অস্্ীয়! সত্াটের অতি স্ুরনপা 
কন্া--“মেরী লুইসা”কে বিবাহ কতিতে প্রস্তাব করিলেন এবং স্তাহারা 
অমত করিলে যুদ্ধের অবধি ভয় দেখাইরা পরে বিবাহ করিলেন। এইরূপ 
বড় ঘরে বিবাহ করাতে সেই সকল স্ত্রীলোকদের কেহই ইহাদের ঘরে 
স্থখী হইতে পারেন নাই--সকলেই অশেষ কষ্টে দিন কাটাইয়াছেন। 
এই সমন্ধে, একটি সুন্দর প্রাবন্ধা একটি ইতিহাসে পড়িলাম__ 
2৩ 1256 025 ০ 03০1565০109 1300819010৩9.৮ লেখক 
ওই সম্বন্ধে কতই গুপ্ত খবর ওই প্রবন্ধে সংগ্রহ করিয়াছেন। 

জোসেফিন নেপোঁলিয়নকে একান্ত ভাল বাদিতেন। নৃতন রাণীর 
ত৷ বড় ছিল লা। যখন নেপোঁলিয়ন জোৌসেফিনকে আপনার রূঢ় উদ্দেশ্ঠের 
কথা আানাইলেন-_সেই বিষয়ের একটা বড় সুন্দর ছবি পলুভেয়ার গ্যালারী”তে 
আছে। একটি সুসজ্জিত ঘরে জোসেফিনের সহিত সাক্ষাৎ করিয়া 
নেপোলিয়ন গ]ুহাকে এই নিষ্ঠুর বার্ভা বলিলেন। শুনিবামাত্র জেমোফিন 
মুচ্ছিতা হইরা ভূতলে পড়িয়া গেলেন। সেই অবস্থার চিত্র। আমার 
ঘরেও সেইরূপ ছবির শুকটি ছোট প্রতিকৃতি আছে। তার তলায় 
নেপোলিয়নের একটি উক্তি লেখা। জছোসেফিনের একান্ত অন্গুনয় বিনয় 

. ৭৪ মিনতিতে তিনি কেবল এইমাত্র উত্তর দিলেন-_ ূ 

৭1712009800 0707 0০561005 05072170 10. 

“এ কাজ ফরাদী দেশ ও আমার ভাগ্যের খাতিরেই একান্ত বাধ্য হইয়! 
করিতে হুইতেছে।” এই দিন হইতেই নেপোলিয়নের ভাগ্যগ্রীও ছাড়িতে 
আরম্ত হইল। - 

সামান্ত সৈনিকের পদ হইতে ক্রমশঃ উঠিয়! নেপোপিয়ন শেষে ফরাসী 


১৪৬ | বিলাত ভ্রমণ । 


দেশের সম্াট হইলেন। সে দিনে তাহার অধিনায়কতায় ফরাদী দেশের 
বিক্রম কত। সমগ্র ইউরোপভূমিকে তিনি তখন কাপাইয়! ছিলেন। 
একে একে সকলেই হয় বিধ্বস্ত হইতেছিল, নত তাহার সহিত সদ্ধি 
স্থাপন করিয়া আত্মরক্ষ! করিতে ব্যস্ত ছিল। প্রতিবাসী গর্সয়া ও অস্তিয়! 
নেপোলিয়নের হাতে প্রথমেই বিশ্বস্ত হইল। স্পেন ও হলও তাহার 
সহিত বন্ধুত্ব স্থাপন করিয়! তার বলবৃদ্ধি করিল। দ্বীপবাপী ইংরেজ তাতে 
বড়ই ভীত হইলেন। তাহারা ইউরোপের অন্তান্ত দেখকে বিপুল অর্থ 
সাহায্য করিয় মুদ্ধ দারা নেপোলিয্পনের বলক্ষয় করিতে চেষ্টা করিতে 
লাগিলেন। ওয়েলিংটন পঞ্ভ,গালে প্রেরিত হইয়া সেখ]নে ছুর্তেষ্। বাহ 
নির্মাণ করিয়া ফরাপীদের সেস্থান হইতে তাড়াইলেন। ওদিকে 
জলযুদ্ধেও বরাবর ইংরাজদের জয় হইতে লাগিল। নেগোলিয়নের ইচ্ছ। 
ছিল, মিশর দেশ হস্তগত করিয়া পরে ভারতবর্ষ আক্রমণ করেন কিন্ত 
*নাইলের” যুদ্ধে নেলসনের হাতে হারিয় তার সে আশাও ছাড়িতে 
হইল। ক্রমে ট্রাফালগার, বলটক প্রন্ৃতি নানা জলযুদ্ধ সর্বত্রই হারিয়া 
নেপোলিয়ন ছুর্বল হইয়া! পড়িলেন। তিনি যে প্বলনে” ১৩০,৭০৯ 
সৈন্য সংগ্রহ করিয়া! ও ছোট ও চেপ্টা! তলাযুক্ত নৌকা ০প্রস্তত করিয়া 
অনতিগভীর চেনেল পার হইয়া ইংলও আক্রমণ করিবেন স্থির করিয়াছিলেন, 
মে আশা তো পূর্বেই ভাডিয! গিয়াছিণ | কথ! ছিল ডাচ রণতরী আসিয়া 
এ কার্যে তাহাকে সাহায্য করিবে। কিন্তু ইরাজ পোতাধ্যক্ষের 
কৌশলে দে দব পোত্ত বন্দর ছাড়িয়া বাহির হইতে পারে নাই। তখন" 
ইংরাজ পোতের সৈন্ের! বিদ্রোহী হইয়াছে, তাই ছু'তিন খানি মাত্র ইংরা 
পোত বাথ! দিবার জন্য সেখানে ছিল। কিন্তু, তাহারাই সঙ্কেতের দ্বার! এই 
ভাঁণ করিল যেন অনেক পোত আছে। তাই ডাচ রণতরী ভয়ে বন্দর 
হইতে বাহির হইল না। ছয় ঘণ্টা সময় পাইলেই নেপোলিয়দ এ 


ফরাসী দেশের আধুনিক,ইতিহাসি। ১৪৭ 


পরে রুষিয়া জয় করিতে গিয়াই নেপোলিয়নের কাল হইল। তিনি 
যেমন সে দেশের মধ্যে অগ্রপর হইতে লাগিলেন, রুষিয়াবাসীরাও তাদের 
ঝাজার আদেশ অনুসারে সেই অঞ্চলের সববাড়ী ঘর দ্বারে আগুন জালাইয় 
দিয়া পলাইতে লাগিল। পরে “মস্কউ*-_অবধি পৌছিয়াও নেপোলিয়ন 
দেখিপেন, কেহ দদ্ধির কথ! তুলে ন1% তখন শীতকাল আমিতেছিল। 
তাই ফিরিতে হইল। আর এই শীতে অনাহারে নিরাশ্রয়ে ও পশ্চাৎ 
হইতে শত্রুদের আক্রমণে ১* ভাগের একভাগ সৈন্যও বাড়ী ফিরে নাই। 
ইহাতেই নেপোলিয়নের অনেক বিচক্ষণ সৈত্যাধ্যক্ষ মার! যায় ও সেই 
কারণেই শেষে নেপোলিয়নের পতন হয়। এইরূপ কৌশলকে যুদ্ধশান্তে 
*05555155 25898700* বলে। সুধু ইহার ক্ষমতা আগুয়ান হইয়া 
লড়াই কর! অপেক্ষাও ফণএদ হইয়াছিল । 

এইকপ ছূর্বল অবস্থার সময় “্রুষিয়া” “প্রিয়া” ও খ্অস্তিয্া” একত্র 
হইয়। তাহাকে রাজ্য ত্যাগ করিয়া দ্বীপচালানে "এল্বা” দ্বীপে পাঠাইল। 
কিন্তু অল্পদিন বাদেই আবার তিনি তথা হইতে পলাইয়া৷ আগিলেন। তাহার 
প্রত্যাগমন দেখিয়। আবার তাহার দেশের সকল লোকই মহা উৎসাহের 
সহিত তাহার দলে যোগ দিল। পরিশেষে ওয়াটারলুর যুদ্ধে “ওয়েলিংটন” ও 
পবুলুকারের” হাতে একেবারে পরাস্ত হইয়। ইংরাঁজ কর্তৃক নেপোলিয়ন ধৃত 
হইলেন ও সেন্টহেলেনা দ্বীপে বন্দীরূপে ৭ বৎসর থাকিয়। ও অধ্যক্ষদের হাতে 
অশেষ যন্ত্রণা সহিয়া জঠরের ঘা (০০7০০ ০? 50017780:) রোগে মারা 
গেলেন এখন প্যারী নগরের হাসপাতালে অতি সামান্ত ভাবেই 
ভূবনবিজয়ী বীরের মৃতদেহের সমাধি আছে । 

নেপোলিয়নের পতনের পর আবার প্বুর্বন্ধ বংশীয় রাজার! ফরাসী 
দেশের পিংহাঁসনে পুনঃ প্রতিষ্ঠিত হন । পরে ফরাসীদের সহিত জর্দমাণদের 
যে যুদ্ধ হয় সেই যুদ্ধে হারিয়! ও “আলসাঁন” লোবেন” নামক ছইটি স্থান 
হারাইয়া ফরাদী দেশ রাজাকে নির্ববাদিত করিয়া! সাধারণ তন্ত্র "প্রতিষ্ঠিত 


১৪৮ -বিলীত ভ্রমণ । 


করিল। এখন সেই সাধারণ তব দেই স্বাধীন দেশে তাদের বড়ই প্রিন। 
তাহার সাঁধারণতন্ত্রকে নারীরূপী কলপন। করিয়া সে সহরের লীনা স্থানে 
পুজা করেন। ও ্ 

কিন্তু যে কারণেই হৌক আজকাল ফরাসী দেশের অবস্থা ক্রমেই 
হীন হইয়। আসিতেছে । জাতীঙক পদবী হিসাবে স্তর! এখন তৃতীয় শ্রেণীর 
শক্তি। দেখিতে সুন্দর সুসজ্জিত সরল ও সুভাষী হইলেও শৌধ্যবীধ্যে 
বড়ই ছুর্বল। দেশের লোক-সংখ্যা ক্রমাগত কমিতেছে। তবে বিজ্ঞান 
জ্যোতিষ চিকিৎসা ইত্যাদি বিদ্যার পণ্ডিত এখনও বিস্তর লেক সেখানে 
বিদ্ধঘান। জীবাণু বিদ্যা ব্যয়ে পারদর্ী (25০07) “পেসটুর” এর 
এইস্থানেই জন্ম । শি ০ 


প্যারী হইতে লগুনে। 


বেল৷ এগারটার সময় প্যারী নর্ডষ্টশন হইতে গাড়ী ছাঁড়িল। ইউরোপের 
উত্তরদেশস্থ সকল দেশেরই রেপরগাড়ী স্গুলি খুব ভ্রুত চলে । আমাদের 
বোম্বে মেলের গাড়ী অপেক্ষাও যাত্রীগাড়ীগুলি অনেক শীঘ্র যায়। এ 
সকল স্থানে সময়ের এত আদর ও সময় এত মূল)বান্‌ যে, সকল গাড়ী 
ঘোড়া যান বাহনই অতিশয় বেগশীল। লগুনসহরে (81005 £70804 
€15০011০৩ [২9487 ও 101১৩) অর্থাৎ মাটার নীচে দিয়া যে বৈছ্যতিক 
ট্রেখ ও নলের ডিতর দিয়] সে রেলগাড়ী গ্রস্ত হইয়াছে সে সবগুলি,_. 
গাড়ী ঘোড়ায় বাঁধা পাইতে হয় না বলিয়া, ঠিক তীরের মত বেগে চলে। 
৫০।৬* ক্রোশ দুর হইতে লোকে অনায়াসে ও অতি অল্প সময়ে আসিয়! 
সহ্রের কাঁজ কর্ম করে! এরূপ ব্যবস্থাতে কত স্মুধিধা। সহরে 
যাদের কাঁজ কর্মী করিতে হয়, তাদের সহর হইতে অনেক দূরে থাকিলেও 
চলে»তাই সহরটিও তত ঘিঞ্রি হয় না। 

কিন্তু দক্ষিণ ইউরোপের অর্থাৎ ইটালী প্রভৃতি স্থানের গাড়ীগুলির ঠিক 
উল্টা ব্যবস্থ।। ব্রিনিনী হইতে ভারতের ডাক লইন্লা যে গাড়ী ক্যালে 
বন্দরে পৌছাইস্জা দেয়, সে গাড়ী ডাকগাড়ী হইলেও এত আস্তে চলে যে, 
ইংরান্ সরকার এখন ইতালীয় গব্রমেন্টকে ভয় দেখাইয়! লিখিয়াছেন যে, 
এমন হইলে আর ও পথে মেল আন। হইবে না 1, তাতে ইতাঁলীর এত 
পান! পাছে বদ্ধ হইয়া যার, এই ভয়ে তাহার! এখন প্রাণপণে গাড়ীর 
গতি বাড়াইতে চোষ্টত। 

ইউরোপের দক্ষিণদেশ সমুহের কথা উঠিল বলিয়! ঃ স্থানে আর 
একটি কথা বলিয়া রাখি। এখন ইউরোপের উত্তর দিকের কথাই 
ক্রমিক বলিতে হইবে বলিয়! এইস্থানে দক্ষিণ দেশ হইতে তাহাদের যে 


১৫ 'বিলাত ভ্রমণ । 


অতিশয় প্রভেদ আছে, সে কথা. জানা উচিত । দক্ষিণ ইউরোপের 
লোকেরা অনেকটা আমাদেরই মত। তাদেরও রং মাটে। মাটো, চুল ও 
চোক কাল। সঙ্গীতও অনেকটা! আমাদেরই ধরণের । তারাও আমাদের 
মত অল্প তাতেই ভাবে, অধীর হয়--সহজেই কীদে হাসে। উত্তর 
ইউরোপের শীতপ্রধান দেশের লোতকর মত তাদের ধীর কষ্টসহিষুণ ভাব 
নহে। এমন অনেক কারণ আছে যা হইতে কতক বুঝা যার ষে ৮৫, 
শীতগ্রধান দেশের লোকেরাই শেষে তরীন্মপ্রধান দেশের লৌকদের অপেক্ষা" 
ক্ষমতাবান্‌ হইবে। সেটি বোধ হয়, কতকটা প্রক্ৃতিরই নিয়ম। কারণ 
তাহারা আরও বেশী কষ্ট সহি বুদ্ধিভীবী ও নুতন জাতি 

তাড়া ভাড়িতে রেলগাড়ী চড়িবার পূর্ব্বে আহার করিয়া লইতে ভ্‌ল 
হইয়াছিল। আর ঘটনাক্রমে সে গাড়ীখানিতেও ডাইনীংকার বা আহার 
করিবার গাড়ীও লাগান ছিল না। অনেক ঘোরা ফেরা করিলে, বিশেষ 
রেলে যাতায়াতের সময়, বেশী ক্ষুধ! হয়। বড়ই ক্ষুধার উদ্রেক হইতে 
লাগিল। সে গাড়ীতে একটি বৃদ্ধা রমণী ও তাহার এক কন্তা ছিলেন। 
তাহার! শীতকালে মিশরদেশে হাওয়া পরিবর্তনের জন্ত গিক্লাছিলেন, এখন 
বাড়ী ফিরিতেছিলেন। তীহাদর সঙ্গে হুন্দর হুন্দর স্বব্যবস্থার বীধা 
অনেক মোটমাট ছিল। চকচকে চাঁমড়ীর বেগ ও পোটমান্টগুলি 
কাপড়ের ঘেরা দিয়া ঢাকা। সঙ্গে একটি বেতের টিফিন বন্সও ছিল। 
নারীস্থণত তীক্ষ বুদ্ধিতে আমাদের ক্ষুৎপিপাপাতুর মুখের ভাব দেখিয়াই 
বুঝিতে পাঁরিলেন যে» আমর! অভুক্ত আছি। আর অমনি শেহের * 
উৎস ছুটিয়া বাহির হইল। আপনাদের সেই বাস্‌কেটটি হইতে খাদ্য 
বাহির করিয়া আমাদের খাইতে দিলেন। সবই তৈয়ারী ছিল। ছোট 
ছোট চাক্লা কাটা রুটাতে মাখন ও জাম্‌ মাথান। খানকতক সেন্ড- 
উইচ। খানকতক চোক্লেট ও গুটিকতক বাদামভরা লেবেন্চুম্‌ হাতে 


প্যারী হইতে লগ্ডনে। ১৫১ 


শিক্ষার এমন সরল মধুরভাঁক ঘে কথা, কহিতে কহিতে ও তাদের সহিত 
একত্র থাইতে একবারও মনে হইল নাষে, অপরিচিত লোকের কাছে 
খাচ্চি বা তজ্জন্য,কোন লঙ্ভাঁও অনুভব হইল না। 

আহারান্তে ধন্যবাদ দিয়! একত্র বসিয়া কত মধুর কথা হইতে লাগিল 1 
একবারও মুখ ফুটিয়া করিজ্ঞাপা করিণেন না, কোথা হইতে আসিতেছি। 
এরপ প্রশ্ন তাহাদের দেশের রীতি নয়। আমরা কিন্তু নিজের পরিচয় 
নিজেই দিলাম ও সোঝাসজি প্রশ্ন করিয়া তাঁহাঁদেরও সবিসতার পরিচয় 
লইলাঁম। 

তাহাদের নঈয়্ক সায়ারে বাড়ী। সেখানে তাদের জমী-জারাৎ ও 
চাঁষ-বাঁপ এবং পীশুপালনের বাবস্থা আছে। তাদের সতেরটি বড় বড় 
গাঁভী আছে, সবগুলিতে প্রায় ২ মণ ছুধ দেয়। তা হইতে টাটকা 
মাখন তৈয়ারী হইয়া লগুনের বাঁজারে নিতা বিক্রয়ের জন্য আঁসে। 
প্রতিদিন প্রাঁয় পাঁচশত মুরগীর টাটকা ডিমও বাঁজারে রপ্তানী হয়। 
শন্তক্ষেত্ে বড় বড় ঘাল ও ওট প্রন্থৃতি ফসল বুন! হয়। সেগুলি সবই 
ঘোড়া ভেড়া গরুর আহাবের অন্ত, মানুষের জন্য নহে। তারা এই সরুল 
আহার করিয়া, জষ্টপৃষ্ট হইয়া সুস্থ সবল বাচ্ছা প্রসব করে ও সারাল 
সুমিষ্ট ছুধ দেয়। উহাদের কেহ কেহ ব! কথাইয়ের হাতে বেশী দামে 
বিক্রয় হয়। পণ্ড পক্ষীগুলি সব খোলা থাকে, ও ঘের! যাঁয়গায় 
চারিদিকে চরিয়া বেড়ায়। পশু পক্ষীর চামড়া ও হাড়ও বিক্রয় হইয়া 
পয়সা আনে । গোবর গুলি সারের জন্য ব্যবহত্র হয়। অমন সুন্দর 
সার আমরা এদেশে অজ্ঞতা বশত পুড়াইয়া নষ্ট করি। সে দেশে 
ব্যবহারের জিগিষ একটুও কিছু ফেলা যায় না। এত কা করিতে 
ছুটমাত্র লোক নিযুক্ত আছে । মেয়েটি নিজেই তার অর্ধেক কাজ করেন। 

ফরামীদেশের উত্তর দিক দিয়া গিরিলদী হুদ পার হইয়| গাড়ী প্রবল 
বেগে ছুটিতে লাঁগিল। সকল স্থানই পরিষ্কার পরিচ্ছন্ন। সবুজ ঘাসগুলি 


] 


১৫২ বিলাত ভ্রমণ। 


ছাট! ও চারিদিকের জমি বেড়া দি ঘেরা। (বাড়ীগুলি সব মান ও 
কাচের জানীলা দিয়! শোভিত। কত স্থানে কৃষক ও কৃষকবধূ একত্র 
ক্ষেত্রকম্ম করিতেছে দেখা গেল। কীচের ঢাকা দে$য়! ফুলগান্ছ ও 
কপিগাছ প্রভৃতি শাক সব্জী গাছগুলি হীম হইতে ঢাকা। ছোট ছোট 
কৃত্বিম আৌতন্বতী স্বচ্ছ সলিল বহিয়" কিয়া বাকিয়া চলিয়াছে। ও তার 
আশে পাশে ছোট বড় কলকারখানা বিদ্বমান। যেখানে সেখানে ব্যবস! 
বাণিজ্যের এডভারটিসমেন্টের পরাচুধ্য ৷ 

বেলা চারিটার সময় পক্যালে” পৌছিলাম। জাহাজে চড়িবার জেটা 
ও রেলের &্টেখন খুব নিকটে নিকটে। ফরাসী দেশের মুটে আসিয়! 
ভারি ভারি মোটগুলি অনায়াসে একা লইয়। গেল।” ট্রে আসিতে 
কিছু দেরী হওয়াতে জাহাজটি তখন ব্যন্ত হইয়। ঘন ঘন দিটি দিতেছে। 

এই ক্যালে একটি প্রসিদ্ধ স্থান। ছোট ও সামান্ত বন্দর হইলেও 
এই স্থানটি লইয়৷ ইংরাজ ও ফরাপীতে কতই যুদ্ধ হইয়াছে। সমুদ্রের 
উপর নিজের ক্ষমত। অন্দু রাখবার জন্য ইংরাজ সকল বন্দরই হাতে 
রাখিতে চান। এখনও স্পেনের রাজ্যে ভূমধ্যস্থ সাগরের প্রবেশপথেও 
জিত্রলটার ইংরাজের অধিকৃত আছে। রে 

বিশেষ এই ক্যালে ইংলিস চেনেলের অপর পার বলিয়! দখলে রাখিলে, 
বিশেষ স্থবিধা। কিন্তু বার বার দখল করিযাও ইংরাজ ইহা বরাবর 
নিজের তাঁবে রাখিতে পারেন নাই। 


নে ন্‌ 


* . ইংলিশ চেনেল। 


জাহাঁজে মাল-বোঝাই, লোক-বোঝই ও জেটা হইতে বীধ! খুলা 
নিমেষেই হইয়া গেল। বিপুল রবে সিটি দিয়! “কুইন” নামক ট্রমারখাঁনি 
- ক্যালে বন্দর হইতে ছাঁড়িল। চেনেলে এ সকল জাহাজগুলি এত বেগে 
যাঁয় যে, অন্য কোথাও এমন দেখি নাই। প্রণালী হইলেই প্রায় তুফানময় 
হয়, কারণ বাহির সমুদ্রের সফল ঢেউ হ্ষুদ্রপথে ঢুকিয়। পরস্পরের সহিত 
মিলিত হইয়া; বিপুশ আন্দোলন করিয়া তুলে। তবে ইংলিশ চেনেলের 
ঢেউ আঁরও তয়ানক। আবার চারিদ্দিকের বেলীভূমিতে প্রতিহত 
হইয়া টেউগুলি বারবার ফিরি) আসে বলিয়া এসব স্থান সর্বক্ষণই 
অক্পবিস্তর তুফানময়। বড় বড় তরঙ্গগুলির উপর দিয়া আছড়াইতে 
আছড়াইতে, ফেন। কাটিয়া তুমুল বেগে, আমাদের জাহাঁজখানি পশ্চিম 
মুখে চলিতে লাঁগিল। 
তখন সন্ধ্যা! হইয়া আসিতেছিল। পশ্চিম আকাশ লাল করিয়া 
কুধ্যদেবের রক্তিম ছবিখানি নীল জলে ডুবিতেছিল। সে সময়ে যে 
গন্তীর ভাব, সে স্থানেরণ্যে ভীষণ শোভা, সে সব বর্ণনারও অতীত। 
খানিকক্ষণ মাত্র দেখ! গেল, ফরাঁসীদেশের জমির উপর দুরে দুরে 
অস্ুচ্চ পাহঠড় ও নিকটে ও দুরে ছুই একটি দ্বীপ। তাঁর অনেকগুলি 
মাথায় স্তম্ত তোলা ও তাঁতে আলো ও ধ্বজা লাগান। এ স্থানটির 
গভীরতা বড় বেশী নয় ও ইহার নিকটেও অনেক লিমজ্জিত চড়! ঝা 
দ্বীপ আছে। বিখ্যাত প্গড উইন সাও” ইহাঁরই একগ্রান্তে বর্তমান। 
জাহাজও অনেকগুলি এখান দিয়া যাতায়াত করে। এই সকল কারণে 


নি ক্যিরারা রেল রররারন উন বুরারগ রিনা এন্টি পাস কা ৮ 


১৫৪ | বিলাত ভ্রমণ। 


হুইতেই উখিত। সে গুলি সব নীল, লাল, সবুক্জ প্রসৃতি নানারূপ আলো! 
দেখাইয়।ঘুরিস়া ঘুরিয়া অলিতেছে। একবীর নিশ্রাভ, নাবার পূর্ণ দীপ্তিমান্‌। 
ভাদের দ্দিকে দেখিলে কি এক অনির্বচনীয় মধুর ভাব মনে জাগে। এই 
অতি ভীষণ, স্থানে, একা এক! দ্ীড়াইঞ্ক তার! মানব-বুদ্ধি ও মানব-শক্তির 
জয় ঘোষণ। কিয়, বিপন্ন পথিককে পুথ দেখাইতেছে। দেখিতে দেখিতে 
রজনী আরও ঘন হইয়। আসিল, জাহাজের সে আলোর দীপ্তি আরও 
উজ্জ্রলতর হইল, আঁকাশেও অদংখ্য তারা জলিয়! উঠিল। 

তখন আমরা পূর্ব হইতে পশ্চিম দিকে ঢেউয়ের উপর দরিয়া ছুলিতে 
ছুলিতে তীরের মত বেগে ছুটিতেছি । জাহাজথানি যাত্রীতে পরিপূর্ণ। তার 
অধিকাংশ লোকই ডেকে দীড়াইয়া আছে। আমাদের, “কাল মুখের ও 
বিজাতীয় পোষাকের দিকে অনেকে বিস্মিত হইয়। একদৃষ্টে চাহিতেছিল। 
নেকে বা কোনও উপলক্ষ করিয়া! কথ! কহিয়। আলাপও করিলেন। 
তার। সকলেই সুস্থ সবল সুর স্থবেশী ও স্থভাষী। রমণীদের চোখে 
বিশ্বয় ও ন্সেছের ভাব। একটি বৃদ্ধা আমাদের কাছে আসিয়া! আমাদেন্স 
সহিত একান্ত আত্মীয়তা করিয়া! বলিলেন যে, তিণি আর এক ভদ্রযোকের 
নিফট গুনিক্াছেন যে, আমরা খাইতে পাই নাই। তীহার কাছে 
কিছু খাবার আছে, তিনি কি দিতে পায়েন। আমাদেরও তখন বিলক্ষণ 
ক্ষুধার উদ্রেক হইয়াছিল। সম্মতি জ্ঞাপন করিলেই, তিনি নানারূপ 
36605 য| মিষ্টান্ন ও বিশ্ুট আনিয়া! দিলেন। একান্ত স্নেহ ও শ্রদ্ধার 
দেওয়া তাঁহার হাতের মিষ্টান্ন সেদিন কি যে আমার মিষ্ট জ/গিয়াছিল, , 
ত! কখনও আমি ভূপিব না। যেছৃইজন আমাদের আহার দ্বিলেন, 
একজন রেল গাড়ীতে ও অপর জন এখানে তাহারা, কি আশ্চর্য্য. 
ছজনাই জ্্রীলোক। চারিদিকে এতগুলি তীক্ষতৃষ্টি পুরুষ ছিলেন, 
ভীহাদের কাহারও চোখে আমাদের উপবাস-্ুঞন মুখের ভাৰ গ্রতীযমান 


হলো! না| ৭ £ 


ইংলিশ চেনেল। | ৯৫৫ 


আহারাদি করিয়া হাতব্যাগ ছড়ি কম্বল তাহাদের জিশ্মাতেই রাখিয়! 
একবার জাহাজের টা্িদিক ও' ভিতর তালাগুণি দেখিতে চনিলাম। 
তাতে চারিটি তালা আছে তাঁর মধ্যে একটি তালাতে হুনার সেলুন 
বিগ্তমান। এইখানেই বিবার ও খাইবার ঘর [২2055513৩06 7০০: 
ও 73107152090 আছে, 8710০হ) বা সবই একরকম পোষাক-পরা! 
রমণীগণ চা, রুটা ও খাচ্ছদ্রবয জোগাইতেছেন। এখানে অনেক 
লোকেই মদ থাইতেছে দেখিলাম । খা্ছাদ্রব্যের তত আদর নাই। 
প্রতি তালাতেই সুন্দর হন্দর কেবিনও আছে। সেগুলি অতি 
ছোট পরিপাটি ও সকল আবশ্তকীয় ডব্যাদি কাছে কাছে দিয়! 
সাজান। ক্থুনিয়মে ব্যবস্থা যতদূর হইতে হয় দেখানে সেইরূপ 
দেখিলাম। 

কল্ঘরের টারিদিকে বারান্দা। লেখানে দীড়াইয়া কল চল! দেখিলে 
কি এক অনির্বচনীয় আনন্দ হয়। কাল কাল তেল! সরু মোটা চাক] 
৬ রডগুলি নিজ নিজ বর্ধে থাকিয়! নির্দিষ্ট পথে ঘুরিতেছে। আর 
সেই আবর্তে অজানিতে প্যাডেল ঘুঝাইয়। জাহাজখানিকে নিমেষে কত দুরে 
লইয়া যায়। “বলার” হইতে বাষ্প আপিয়া *পিষ্টন রডশটকে 
ঠেলে, আর তার সঙ্গে সংলগ্ কতগুলি চাকা ও রড একত্র ঘুরিয়া 
গিয়া! অন্তান্ত বিভিন্ন কাজের উপযোগী বন্ত্রগুলিকেও শক্তি দেয় । [০6776 
11056] এক্স এমন স্বব্যবস্থা যে, তাতে ঘুর্মমান গতি ঠেল! গতিতে 
পরিণত হয় ও এইরূপ প্যাডেল বা ককদূকু ঘুবাইয়া জল কাটতে কাটিতে 
আহা চলে। “গভর্ণরটি” ঘুরিয়া একটি বাঁ্প যাইবার ছিন্রু এমন 
করিয়া সামলায় যে, আপনিই জাহানের অতিরিক্ত বা বিপজ্জনক গতি 
হইতে দের না। চারিদ্িকই এইরূপে বুদ্ধির সহিত সুকৌশলে সামলান। 
তাই কয়লা, লোহা! ও জল মানুষের ভৃত্য হইয়া! তাঁদের কাজ করে। 
আর এত সব এঞ্জিন একজন নেতার অধীনে । তিনিষ্উপরে দূরে 


১৫৬ ব্ধাত ভ্রম্ণ। 


থাকিয়া একটি মাত্র চাকা ঘুরাইয়া নির্দেশ করিয়া সমস্ত আঁহাঁজটি 
অমম বিপন্সঙ্থল পথে একখানি "খেলার নৌফ্ার মত অনায়াসে 
চালাইতেছেন। ? 

পূর্বেই বলিয়াছি, জাহাঁদখাঁনি অতি ভ্রুত চলে। প্রার্ম ছুই ঘণ্টাস্ 
৬* মাইল যাঁয়। এইটুকু সময় মাত্র আঁসিয্লাই ইংলগ্ের সমীরেখ! দেখা 
যাইতে লাগিল। সোট একটি সা! উচু স্থান “ডোভার” বন্দরের শ্বেত 
খড়িমাটির অনুচ্চ পাহাড় "৮100 ৪15 পি ০670০৮০৮। ষে 
ইংরানী ছত্রটি এখানে উদ্ধত করিলাম, সেইটি একটি কবিতার ছত্র। 
একটি সুন্দর ঘটনা উপলক্ষ করিয়া সেই কবিতাটি লেখা হয়। একজন 
ইংরাদ ফরাসীদের সঙ্গে জলযুদ্ধে হারিয়া! বন্দী হইয়া, অনক দিন কারারুদ্ধ 
থাকিয়া পরে গোপনে একথাঁনি ছোট ভেল্গাঁয় করিয়! এই তরঙ্গময় 
প্রণালী দিয়! পলাইয়াছিল। অনেক দিন অনশনে জলের উপর ইতস্ততঃ 
বিক্ষিপ্ত হইয়া, এক দিন দিবালোকে নীল. জলের ধারে এক্রাস্তে 
পডোভারের” এই পাহাড়টির সাদা চূড়া দেখিয়া চিনে। পুনরায় সে যখন 
মাতৃন্মির রেখা দেখিতে পাইল তখন অতিশয় আনন্দোল্লাসে বি! 
উঠিয়াছিল--“এই যে” আমাদের *1185 09] ০0189 9170০%5:৮ 
নিকটে। এখন এখানে একটি ছোট সেনানিবাস :আছে, ও একটি 
জেলথানাও আছে। আর তা ছাড়া--কেলা, উচু টাউয়ার, নানারূপ 
ধবক্গা-পতাকাও সমুদ্র হইতে দেখা যায় । 

জাহাজ একেবারে জমিতে আসিয়াই লাগে। এ সব তাঁড়াতাড়ির 
দেশে ব্যবস্থা সবই এমন সুন্দর যে কোনও কাজে অযথা ধেরী হয় না। 
নিমেষে জাহাজ ভিড়ান হইল, সিড়ি ফেলা হইল। সকল যাত্রীরা আগে 
হইতে ব্যাগ ও টিকিট হাতে করিয়া, প্রস্তত ছিলেন। পথ খুলিবামাত্র 
নিজ নিজ ব্যাগ হাঁতে করিয়! জাহাজ হইতে জমীতে নাঁবিলেন। আমার-+ 


7৮17 2 ০৮4 ০০৮০৮ ০.০ ০. ২... 


ইংলিশ চেল্লে। ১৫৭. 


পুলকে রোমাঞ্চিত হুয়া উঠিল । * বাস্তবিকই মনে উপলব্ধি হইতে লাগিল 
যে এ পুণ্য ভূমিতে সকলেই সমান স্বাধীন ) 

7 পুর্নেই বুলিয়াছি, যে সব দেশে সচরাচর চলা ফের! সব যেন দৌড়ানর 
মত। সকল দৃশ্ঠই সজীব তৎপর । ছুটিয়া ব্যাগ হাতে করিয়া গাড়ী 
ধরিলাম। দে রেলগাঁড়ী খানিওণ্জাহাজের ধারে আপিয়৷ লাগিয়াছে। 
এখানেও একজন সহৃদয় ব্যক্তি আবার আমাদের খাওয়াইয়াছিলেন। 
এইবার তৃতীয়বার ইতরাঁজের দেশে আপিবাঁর পথে--তিন জন ইংরাজ 
আমাদের অযাঁচিতে আদ্র করিয়! অতিথিসেব! করিলেম। তার নধ্যে 
সবাই অপরিচিত। দুইজন রমণী ও একজন পুরুষ। 

এই গুরুষাট ভারতবর্ষ হইতেই বাড়ী ফিরিতেছিলেন। আসামে 
স্তীহার চা-বাগান আছে । আজ ২৫ বৎসর ভারতবর্ষে আছেন। দেখিতে 
সুস্থকায় ঢেঙাঁ মোট! সোট| ও পুরুষ । চুল পাকিয়াছে, বয়গও হইয়াছে, 
তবুও মুখে হাসি লাগি! আছে। ইহার সহিত জাহান্জেই পরিচয় হইয়াছিল, 
সেখানে নানাব্প খেলা হইত, তখন তিনি অল্প বনী স্ত্রীলোকদের দলে 
মিশিয়! কত রকম খেলা করিতেন । তাহার এমন স্থন্দর বাবহার ও মনের 
ভাব যে, দ্গাহাঞ্জ শুদ্ধ সকল লোকই তাঁহাকে সমান ভালবাসিত। 
আপিবার সময়ও ভীহার সঙ্গে একত্র এক জাহাজেই এলাম। এখনও 
তীহার সহিত চিঠি লেখালেখি আাছে। জাহাজে তিনি আমার কতগুলি 
ভারতবর্ষ সম্বন্ধীয় বই লইয়! পড়িয়াছিলেন ও আমাদের দেশের সম্বন্ধে কত 
কথাবার্তা কহিতেন। তিনি আমাদের অনেক বিষয় জানেন ও সহান্থৃভূতিও 
করেন। তিনি সে সব পড়িতে বড়ই ভালবাদেন। তাহাকে দেখিলে 
কাহারও মনে হবে না যে, ঠিনি “নীলকর” বা চাকর সাহেব_- 
বাদের সম্বর্ধে “নীলদর্পণে” এত কথা লিখ! আছে। 

আরও দেখা যায_আংক্লো ইত্ডয়ানদের  ভারতবর্ষীয় দেশীয় 
অবক্ঞাভ!ব জাহাজে চড়িয্া বিলাতে আসিবার পূর্বে ক্রমেই কমিয়া যায়৷ 


১৫৮ পু বিগাত ভ্রমণ । 


স্থান ও অবস্থা বিশেষে মনের এরূপ চ্চাৰ পরিবর্তন আকস্মিক ঘটন! 
নছে। মানবহৃদয়েরই একটু গৃঢ় তত্ব ইহাতে নিহিত আছে। সেটি এই 
যে কোনও জিনিষের উপলব্ধি ঝ স্বর্ত তার আশপাস্চের অবস্থার 
উপর অনেকটা নির্ভর করে। নিজ দেশে ইংরাজ জাতি কতই মহান্‌, 
কিন্ত স্থানান্তরে যাইলে আবহাওয়ার দোষ উৎ্প্রোথিত ফুল গাছের মত 
তাহাদের স্বাভাবিক ফুল ও ফল অনেকটা শুকাইয় যাঁয়। 

কত সদাশয় ইংরাজ আছেন ভারতবর্ষে তাহাদের সঙ্গে কথনও কোনও 

ংশ্রব হুয় না বপিয়াই তাহাদের ভাল বলিয়! জানি না। ;আবার সংশ্রবের 

অভাবেই পরস্পরে কত মন্দ কল্পনা আসে। চাকুরী ঝু কাঞ্ষের সম্বদ্ধে 
ছাড়া পাশাপাশি থাকিয়াও তেলে জলে থাকার মত কিছুমাত্র মিণ না খাইয়া 
থাকিতে হয়। এস্থলেই বত গোলমালের গোড়া । আমাদের সামাজিক 
কুসংস্কারে তাহাদের সহিত মিশি না, তীহাদেরও এদেশীয় ভাষা জানার 
একান্ত অভাবে ও হন্যান্ত নানা কারণে তাহারাও মিশিতে পারেন না। * 
বিলাত দেখিমা মনে হয় বিছাৎ্বহা তারটি চাবিতে ভাল করিয়া! লাগে নাই 
বলিয়া! তড়িৎ ভর! কোষের বিদ্যুৎ সে পথে ঠিক চলে না| সামান্ত 
প্রতিকার অভাবেই এত জঞ্জাল ঘটে! কেউ যদি সেই তারটি:ক ভাল 
করিয়া মরিচা উঠাইয়া ঘনিষ্ঠ ভাবে চাবিটিতে অড়াইস্জা দেয়--অনেক 
উপসর্গ নিমেবে দূব হয়। আজকাল কটু রুক্ষ তীব্র ওধধের দিন নয়। 
ভাল করিয়া রোগ নির্ণর করিয়। ঠিক স্থানে সামান্য ওষধ দিলেই রোগ 
অচিরে সারিয়া যায়। 

গাড়ী সিটি দিতে দিতে প্রবল বেগে ছুটিতে লাগিল। তখন রাত্রি 
হইয়াছে। ঠাণ্ড। হাওয়া বহিতেছে। তবে এ সব দেশের গাড়ীগুলির 
জানালা কাচ দিয়া বদ্ধ-থাকায় ভিতরে বড় শীত লাগে না। অথচ জানালা 
দিয়া বাহিরের মকল জিনিবই দেখা যায়। প্রথম প্রথম বন্দরের নিকট 


] 
4 


ইংলিশ চেলেল। / ৯৫৯ 


. শুদাম, কারখানা, দোকান, পশার ইত্যাদি। কিন্তু খানিকক্ষণ পরে অন্পষ্ট 
আলোচক মাঠ ঘাট গ্রাম্য ছবিও দেখা যাইতে লাগিল। সকলগুলিরই 

পরিষ্কার পরিকর শ্রীমাথান ভাব। 

তখন আমার মনের এক অপুর্ব্ব ভাব এক চমৎকার অবস্থা । নিজেকেই 
নিজে জিজ্ঞাসা করিলাম,--"এ কোন্‌ স্থানে এসেছি একটি ক্ষুদ্র দ্বীপে ? 
সেখানে এসে আমার মনের এমন অপূর্ব ভাব হচ্চে কেন গে 
বিশ্ময়ে ও আনন্দে মনের অবস্থা তখন বর্ণনারও অতীত। এইরূপে 
নানারূপ কথা ভাবিয়। শরীর রোমাঞ্চিত হইতে লাঁগিল। বারবার এই 
প্রশ্ন ও শাহর উত্তরের চেষ্টা মনে আদিতে লাগিল। এ কথাগুলির 
উত্তর দিতে" পারিবার পূর্বেই *টেমস নদীর” সাকোর উপর দিয়! 
গাড়ীথানি সশব্দে গড়াইয়! “ভিক্টোরিয়া” স্টেশনে পৌছিল। 

এই মেই লগ্ডন সহর। এই ক্ষুদ্র দীপ হইতে নির্দিই হইয়া অর্দেক 
পলথিবী শাসিত হইতেছে । তার মাটা জল সবই আমাদের মত কেবল 
হাওয়া একটু ঠাণ্া। এইটুকুতেই কি ইতিহা ইত্যাদিতেও আমাদের 
হইতে এত প্রভেদ হলো। 

আমি ফাহারও সহিত কিছু ঠিক করিয়। যাই নাই যে, সেই অঙ্জানা 
আজব বিদেশে তিনি, আমাকে ষ্রেশনে লইতে আসিবেন। কিন্ত আর 
একট বন্বেবাসী ভারতবর্ষীয় সহ্যাত্রীকে নামাইয়া লইতে তাহার এক 
বন্ধু দেই ষ্টেশনে আপিয়াছিলেন। শুভক্ষণে তাহার সহিত দেখ! 
হ্ইল। টা 

তাহার সঙ্গে সেই একবার দেখাতেই যে চিরজন্মের মত কত সৌহ্দ্ত 
জন্মে গেল, তা তোমরা বুঝিবে না। বিদেশে কালমুখ দেখিলে যে কত 
আনন্দ-_কত সন্তাব হয়, তা ধারা বিদেশে ন! গিয়েছেন তীরা বুঝিবেন ন।। 
যেন কত দিনের পরিচিতের মত তখনই তিনি আমার পরম হিতাকাজ্ষী বন্ধু 
হইলেন। তিনি জাতিতে পার্সী। বিখ্যাত ধনী সওদাগর ও-াতা বন্বেবাদী 


১৬৯ বিলাত ভ্রমণ । 


খ্যাতনামা জেম্সেটজী টাটা মহোদয়ের ভাগরিন্রে, তাঁর ছোট নাম . 
“্সপুরজী”। তিনি ৭ওয়েষ্াং হাউম” নামক লগুনে একটি ইলেকৃটি,ফ 
ফিটিং আফিসের তত্বাবধানে আছেন। আমাদের দেশের র্যবসা বার্িজ্য 
ও লোকশিক্ষা সন্ধে তাহার বড়ই উৎসাহ 

তখন তিনি ভাধিসায়ারের একটি রমণীকে বিবাহ করিবেন মনস্থ 
করিয়াছিলেন। দেই রমণীও তাহার সহিত ষ্েসনে আপিয়াছিলেন। সে 
উন্নত স্বাধীন দেশে এ সব সুন্দর দৃশ্ঠ রেখিলে চোখ জুড়ীয়। ইহার কথা 
আরও পরে বলিব । 

অতিশয় তৎপরতার সহিত মালপত্র ভ্যান হইতে নাষাইয়া একজন 
কর্মচারীর উপর পৌছাইবার ভার দিম তিনি আমাদের" সঙ্গে করিয়া 
মাটার নীচের রেলগাড়ী দিয়! (1:১০ 7২211/25) আমাদের এক হোটেলে 
লইন্া গেলেন । সে ইলেক্ট্রিক রেলগাড়ী বিদ্যান্ধেগে এক এক মিনিট অস্তর 
আসিতেছে ও যাইতেছে । পরিষ্কার পরিচ্ছন্ন বড় বড় কেবিনগুলিতে সব 
পাশাপাশি চেয়ার পাতা, কাহারও সহিত কাহারও গা ঠেকে না। ভিতরটি 
প্রথর বৈছ্যতিক আলোকে আলোকিত) সে তীক্ষ জ্যোতি দিনের 
আলোককেও হারাইয়াছে। এক একটি এইরূপ ক্যাবিনে প্রা ৬ জন 
ধাত্রী। সকলেরই স্থবেশ সুন্দর গম্ভীর মুখশ্রী ও হাবভাব। সে স্বপ্নের মত 
দৃপ্ত পুর্বে কথনও কোথাও দেখি নাই। ফরাসী দেশের লোক হইতেও 
তাদের গঠন শ্রী ও হাবভাব কত গএাভেদ -কত উন্নত। অত. জনতার 
মাঝে কাহারও মুখে একটু কথা নাই। সবাই নিজ নিল কাক বাচিস্তা 
লইয়! বাস্ত। তবে আমর! বিদেশ্ীর বেশ-ভূষ! ও কাল মুখশ্রী লইয়! প্রবেশ 
করিলে সকলেই বিস্মিত হই কিছুক্ষণ চাহিয়া দেখিয়া চোখ ফিরাইঞ়। 
লইলেন। সে দেশে কাহারও দ্িকে অল্পক্ষণ চেয়ে থাকাও ভদ্রতা- 
বিরুদ্ধ কাজ! , 

পচ মিনিটে পাচ মাইল গেলাম। পরে (31785 07595 568০7) 


ইংলিশ চেনেলণ ১৬১ 


, শকিংস্‌ ক্রল্প নামক ইঞ্টিপনে উত্তীর্ণ হইয়া নিকটবর্তী “হুইট্নীর পারিবারিক 
হোটেলে” (৮1/07055 12915 [০৩] ) দরজায় ঘণ্টা টিপিলাম। 
একা মোটাসোশী এগ্রণ পরা মেম আসিয়া আমাদের দরজা! খুলিয়া দিল। 
পরে জিনিষ পত্র সেখানে রাখিয়া আমর! নিকটবর্তী একটি হোটেলে 
আহার করিতে গেলাম। সে দেশে থাকিবার ও খাইবার কিছুই ভাঁবন! 

. মাই । সবই নিক্ষমে চলে- দরদস্তরও বড় একট! নাই | খাগ্ঠ দ্রব্যও সব 
ভেজালহীন। রাত্রিতে সেখানে মধ্যবিৎ রকমের ভোঁজন করিতে দেড় 
শিপিং লাগে ও হোটেলে এক রাত্রি বাস করিতে_চারি শিলিং ছয় 
পেন্স খরচ হয়। ৮ 

এইবার একটু ণচেনেলের” ইতিহাস সংক্ষেপে বলিয্, "বিলাত্তের পথে” 
নামক এই প্রবন্ধ শেষ করিব। 

এই ৬* মাইল প্রশস্ত ইংলিস চেনেল, এক চিরপ্রসিদ্ধ স্থান। 
নিকটবর্তী জাঁতিরা, কে জানে কেন সকলেই প্রবল-প্রতাপ বীরঞজজাতি। 
এই চির-বিশ্ষুন্ধ জলের উপর রাজ্য ও ধনলাভের জন্ত তাহারা কতই যুদ্ধ 
খেল! না খেলিয়াছেন। প্রাকলে “নর্সমান” ও ডেনের।” এই সকল 
পথেই দ্য হইয়া ঘুরিয়া বেড়াইত ও প্ভিকিংদের” ছোট ছোট ঈড়ফেলা 
নৌকাগুলি বোষেটে দক্ছার দল লইয়া এই সব স্থানেই লুট-তরাঞ্জ করিতে 
আদিত। খৃষ্টপুর্বব শতাব্দীতে “রোম্যানপদের গগ্যালেগগুলি মহাবীর 
শসীজরের” * নেতৃত্বে এই পথে আপিয়া, ছলে বলে কৌশলে ব্রিটেন জয় 
করিয়াছিল। তখন সেখানেও পুরোহিতদের প্রাধান্ড ছিল। তবে প্রভেদের 
মধ্যে এই যে, ভারতবর্ষে রমণীজাতির অবস্থা হইতে দে সোণারদেশে 
রমণী জাতির অবস্থা চিরকালই স্বাধীন। এমন কি পুরোহিত ও রমণীরাও 
শ্বহস্তে অস্ত্র ধরিয়া স্বাধীনতার জন্য প্রাণপণে যুদ্ধ করিয়াছিঃলন, 
যথা-প্রাণী , বডিসিয়া।” আবার ইহাদের এমন আ্থাগ্রহসত্বেও 


১৬২ *ধিলাত ভ্রমণ। 


নিঞ্জের দেশের বিরুদ্ধেই যুদ্ধ কাঁরয়াছিল। টিক কি আমাদেরই 
দেশের মত! 

তার পর যখন ৫০* বৎসর রাজত্ব করিয়া রোমানর। দেশ ছাড়িয় 
চলিয়া যান, এমন বীর জাতিরও তখন পরাধীনতায় কত দুর্বলতা 
আসিয়াছিল। তাহারা আর তখন নিজেরা নিজেদের দেশ রক্ষা করিতে 
না পারিয়া “সক্সন্পদের সাহাধ্য চাহিলেন। তাহারাঁও আঁবার এই. 
জলপথে আপিয়াই এবস্ফিলডে” নাবেন, ও পর্পিট স্কটদের” তাঁড়াইয়া 
নিজেরাই ইংলণ্ড অধিকার করিয়া বফেন। এটিও ঠিক যেন আমাদের এ 
দেশের স্থান বিশেষের লড়াইয়ের মত। প্‌ 

আবার একাদশ শতাবীতে এই পথেই প্নম্্াণর!* আলিয়া! ইংলণ্ড জয় 
করেন। কতদিন ধরিয়া দারুণ দুর্ব্যবহার করার পরে সেই দেশেরই 
লোকের সঙ্গে মিলিয় গিয়া! তাহারা এখন এমন এক মহা পরাক্রান্ত জাতি 
শৃষ্টি করিয়াছেন। কত দেশের বীররক্ত একজ্র মিলিয়! তবে ব্রীটনে এই 
ৰীরজাতি স্থই হইয়াছে। এটি ঠিক আমাদের ভারতবর্ষেররই বিরুদ্ধ 
অবস্থা । জাতিভেদ থাকায় আমাদের এদেশে এমন রক্তের মিলন কখনও 
হয় নাই। সেই মিলনের অভাবেই দেশ এত নিস্তেজ ও শক্তিহীন। 

আঁবাঁর সপ্তদশ শতাব্দীতে এই পথেই "স্কারমাডার” (97901918 
যাও) প্রকাণ্ড প্রকাণ্ড জাহাজগুলি আসিয়া জলস্ত অশ্িময় ছোট, 
ছোট ইংরাঁজ জাহাজের দ্বারা একান্ত নিগীড়িত ও বিধ্বস্ত হইয়া পরিশেষে 
বিষম ঝড়ের ছার! ভগ্ন ও নিমজ্জিত হয়। ক্যাথলিক স্পেনরাজ ফিলিপের" 
বিরুদ্ধে দেই ভীষণ জলযুদ্ধে ইংরাঁজ পোতাধ্যক্ষ৪ একজন “রোমান 
ক্যাথলিক” -ছিলেন। যদিও ইংলগ নিজে প্রোটেষ্্যান্ট ধর্দীবলম্বী। 
ধর্মের বিভিন্নতারফল তুস্ছ করিয়া সে দেশের লোকের পরস্পরের উপর 
জাতীয়ত! হিসাবে এমনই প্রগাঢ় বিশ্বাম়। না 


ইংলিশ চেনেল [ ও ১৬৩ 


আসিবার অন্ত ভুবন-দিজয়ী “নেশ্োলিয়ন* “বলোনে” নেকগুলি 
চেপ্টাতলা বিশিষ্ট জাহাজ নির্মাণ করিয়া ইংলণ আক্রমণ করিবার 
উদ্মোগ করিয়াছিম্পন। আবার তার পরেই বীর নেলসন চারিদিক 
রক্ষা করিয়া "ত্রাফালগ!র ও বজটিক যুদ্ধে” নেপোলিয়নের ক্ষমতাঁকে 

একেবারে বিধ্বস্ত করিয়া *সগুদ্রেরর উপর ব্রিউনের অনীম ক্ষমত| 
স্থাপিত করেন। 

সে সব দিনে বুটিশদের বীর পূর্পুরুষগণ, যখ1__হুকিন্‌ হাডসন ডক 
র্যালে প্রস্থৃতি পোতাধ্যক্ষর! জলে লুটতরাজি করিতেন ও দাঁস ব্যবমা! 
করিতেন। ব্যবগী ঝণিজোর প্রসার যুদ্ধ ও অর্থসংগ্রহ এই তখন 
তাহাদের দ্বীবনের প্রধান লক্গ্য ছিল। তাঁরই ফলে তাহারা এখন এমন 
তৃধনবিজযী পৃথিবীর রাজা । পরে দাসব্যবসারীদের ক্ষতিপূরণ ্থরূপ কত 
. কোটা টাকা খরচ করিয়া নিজেরাই আবার রাজ্য হইতে সে দাঁস ব্যবসা. 
তুলিয়া দিলেন। আমাদের আদিকালের বনবাসে নিফাম নির্ধাণ মন্ত্র 
হইতে ইহাদের এই আদি সচে্ ভাবগুণি কত বিভিন্ন। তাই ছুটি দেশের 
এন্ধপ ভিন্ন ইতিহাস হইয়াছে । 

এই এগুলি অতিশয় রোমহর্ষ ঘটনার এই ক্ষুদ্র স্থানটির সহিত 
সঘন্ধ আছে। অধুনা ইহা অন্ত কারণে প্রসিদ্ধ। এত বাণিজ্য তরি 
পৃথিবীর আর কোন পথ দিয়াই যাতায়াত করে না। আর এমন বিশাল 
রাজত্বও পৃথিবীর আর কোথাও নাই। 

এই সকল স্থান দিয়! যাইবার সময় আমার বারবার কবি টমসন্‌ 
লিখিত, বাণ্যজীবনের ইস্কুলপাঠ্য সেই বীরগাথা কবিতাটি মনে হইত । 

৬0০0 13 োমিজ। 5156 ৪6 5৪5০5 ০010078170১ 

50955 বিতাত। ০০€ (৩ ৪9075 10917) - 


5 4306 002127010558 [8270, হৈ 


চা 


১৬৪ প্বিলাত ভ্রমণ | 


1২012 73710012-- 31057118155 003 5৮25৩5 ! 
£ 
13110005 06501 91891105125. 


অর্থাৎ ধখন সর্বশক্তিমান পরমেশ্বরের আদেশে ব্রিটানিয়া দবীপর্টি নীল 
জলধিগর্ড হইতে প্রথমেই উঠিল, তখন হইতেই তাহার এই স্বত্ব নিরদ্ট 
, ছিল এবং স্বর্গের দুতেরাও সেই স্বত্ব বারবার গাহিয়া প্রচার করিয়াছিল 

পত্রিটানিয়া তুমিই এই সমুদ্রের উপর রাজত্ব কর।» 2 

তাই ব্রিটানিয়ার অসীন সমুদ্রের উপর এমন প্ঞন্ষুগ্গ রাজত্ব। এমন 
জাতি কখনও কাহারও পদানত হইতে পারে না। এ ছন্দরটিও যেন মেঘ 
গর্জনের মত। ০ এত 

ভাবিলেও বিশ্মিত হইতে হয় কিরূপ স্বাধীন বর্লবান জাতির মুখে 
এইন্ধপ কথা সাজে । জাপান দ্বীপেরও এইরূপ সমুদ্রগর্ভ হইতে উত্থানের 
ইতিহাস আছে। বোধ হয় নাতিশীতোষ্চ দেশের দ্বীপগুলির ওইরূপ 
বীরপ্রন্বর্ম . কতকট। স্বাভীবিক। তেমনি র্লান্তিকর গ্রীন্মঘ্নেশের 
চিন্তা গ্রস্থধর্মনও স্বভাবসিদ্ধ। ই 


ক 


উপসংহার । ” 


এতক্ষণ ধরিয়া বিলাতের পথের বর্ণনা করিলাম। প্রাচ্য হইতে 
প্রতীচ্য দেশে আনিন্ত এতগুলি দেশ দিয়া আসিতে হয় যে সে গুলির 
কথা কিছু কিছু না বপিলে “বিলাত ভ্রমণ” প্রবন্ধ সম্পূর্ণ হয় না। 

এই পথ দিয়! আসিতে আপিতে এই কয়টি কথার স্থার্থকতা বিশেষ 
করিয়া! উপলব্ধি হইয়া! থাকে । 

প্রথমূ-_এই বিশাল পৃথিবীর যে কত অল্প পরিমাণ স্থান মাত্রতে বদতি 


/ 


উপসংহার । ১৬৫ 


তবে মাঝে মাঝে এক-একটি বন্দর পাওয়া যায়। সেগুলি অতিক্রম 
-করিতে এক ঘণ্ট! আধঘন্টা মাত্র সময় লাগে। তার পরই আবার কেবল 
অনশ্ত জলরাশি বা! নান! দেশের জনহীন বেলাভুমি । 

দিতীর__ত্রীটেন ঘে আপনার বিশাল রাছ্য কত নুদুঢ় ভাবে 
গড়িয্াছেন--সে কথাও বেশ বুঝ! যয়। এত দূরে দুরেও এক একটি 
এই সকল বন্দর বা পা ফেলিবার ধাঁপ যেন কেল্লার মত সুরক্ষিত। 


হাজার দুরত্বেও তাতেই এ বিশাণ রাঙ্জের শক্তিসামর্থে কিছু আলে 


যায় না। 

তৃতীয়_-সুয়েজ খালের এই অপ্রশস্ত ছোট পথট প্রাচ্য ও প্রতীচ্যের 
পরস্পরের সহিত সম্বন্ধে যুগান্তর আনিয়া দিয়াছে । ইউরোগের তরুণ 
জগতের যৃত শক্তি যত প্রতাপ এই পথেই এখন নির্দেশ করিয়াছে । তাতে 
মৃত সঙ্জীবনী পাশ্চাত্য নূতন সভ্যতার নৃতন আলোক আসার সঙ্গে সঙ্গে 


" পুরাতন ভাবের পরিবর্তনও এত দ্রুত আসিতেছে যে সে পরিবর্তনে অক্ষম 


অতি বৃদ্ধ অতি ছুর্বাল প্রাচ্য দেশগুলির তাতে অগ্তিত্ব অধুনা বড়ই 
সঙ্কটঃপন্ন হইয়াছে। পৃথিবীর যাবতীয় বলিষ্ঠ জাতির সঙ্ঘাতে আপিয়! 
তার! বড়ই বিপ্রন্ন। 

'চতুর্থ_পুর্বব ও পশ্চিম দেশের নিজ নিজ বিশিষ্ট ভাবগুল ক্রমে ক্রমে 
পরিবর্তন হইয়াই পরম্পপরে মিশিয়াছে। বিভিন্ন দেশ দিয়া পরে পরে 
ফাইবার পথে দেখা বায়_-প্রাচ্যভাব "ক্রমে ক্রমে প্রতীচ্য হইতেছে । 
"মিশর ও ইউরোপের দক্ষিণ প্রদেশস্থ দেশগুলি গঠন ও ভাবে অনেকটা 
ও্াচ্যেরই মত। 0৯ 


পঞ্চম-_শীত প্রধান দেশে যেমন লোকের রং ফরসা হয় তেমনি 


. দেহের গঠন ও মনের ভাবেও বিশেষত্ব জন্মায়। তাহারা! আরও মাংসল 


কণ্ৃঠি ও মনের কন্মোন্ুবী ভাববিশিষ্ট। দেশ ঠাওা বলিয়া শরীরের ও 
মনের সকল কার্যেরই ধীরে ধীরে উন্মেষ হয়) যথা লোকের যৌবন ও 


১৬৬ . বিলাত ভ্রমণ । 


আাতির সভ্যতা ও বীরত্ব ও বৈষয্ধিক ভাব। তাই প্রাচ্য দেশেই প্রথমে 4 
সভ্যতার বিকাশ হইন্জ। এখন নূতন পাশ্চাত্য দেশে তাহার আরও শ্রীবৃদ্ধি 
ইতিহাসের এ ঘটনা আকস্মিক নহে। এ আবহাওয়া ও প্রক্কত্িরই 
অনিবার্য নিয়ম । শীত প্রধান দেশে সকল পরিনিষেরই আনরম্ত কিছু 
দেরীতে কিন্ত স্থিতিকাল আরও বেস্সি। 

ষষ্ঠ_- প্রাচ্য দেশ হইতে পাশ্চাত্য দেশের এই আর একটি বিশেষত্ব 
ধে সেস্থানের সামাজিক ও রাজনৈতিক সকল দ্রব্যেরই “একতার” দ্বিকে" 
গতি। লোকগুপি দেখিতে ও পোষাক পরিচ্ছদ্ে অনেকটা একই 
রকম। এবং তাদের ভাষায় ও লিখিবার হরফে ও সামাজিক ও 
রাজনৈতিক রীতিনীতিতে.অনেকট! সৌসাদৃষ্ত আছে। ,একদিন রোমের 
অধীনে সবগুলি একত্রে আসিয়াছিল বলিয়! তাদের ভিতর এমন একতা! 
আঁদিয়াছে। ধর্মুও প্রায় একরূপ ॥ এই সকল একতার কারণেই কি 
অনেকট! ইউরোপের এমন উন্নতি নয় ? এ 

সধম--ইউরোপের শেষ বিশেষত্ব_রমণীবাঁতির স্বাধীন উন্নত 
অবস্থা । ইউরোপের সহিত আসিয়! গ্রভূতি অন্যান্য দেশের এইটি "একর 
অতীব মহান প্রভেদ। সেখানে বাল্যবিবাহ বহুবিবাহ্‌ চিননব্ধব্য প্রতি 
রমণীনাতির উপর অমানুষিক অত্যাচার ও সামাজিক হূর্বলতার কারণ 
কখনও কোথাও শুন! যায় নাই। রমণীজাতির উন্নতির সঙ্গে সঙ্গে 
সমাজ ও রাজ্যেরও উন্নতি সমানভাবে চলিয়াছে। জাতীয় উন্নতির 
অনেক কারণের মধ্যে নিঃসন্দেহ এইটাই সর্বশ্রেষ্ঠ কারণ।” অধিকাংশ. 
প্রাচ্য দেশই, বিশেষ ভারতবর্ষ এ বিষয়ে চিরকালই অন্ধ। 


